সহীহ হাদীসের আলোকে 
তারাবীর রাকাআত সংখ্যা 
দি নর ির 


ঈদের নামায 


মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক 
মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকা 
৩০/১২, পল্লবী, ঢাকা-১২১৬ 


প্রকাশক 


পাঠকবনধ মার্কেট, আন্ডার গ্রাউভ 
৫০, বাংলাবাজার, ঢাকা-১১০০ 


পরিবেশক 
আর] আসঢাশ, 
(অভিজাত আুন্েপ ও প্বস্কাম্পজ্বা শ্রত্তিষ্ঠান্ম) 
১১ বাংলাবাজার, ঢাকা-১১০০ 
ফোন : ৭১৬৪৫২৭, ০১৭১২-৮৯৫৭৮৫ 





০9৮০1 02৭01 ১১৬৪ ০9১ ১০৪ এ 
রমযান মুবারক কুরআন কারীমের মাস। দিনে রোযা এবং রাতে “কিয়ামে রমযান' 
(তারাবীহ) এ মুবারক মাসের মৌলিক আমল । আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে এ 
মাস বান্দার জন্য ঈমান তাজা করার বিশেষ তোহ্ফা। 


আফসোসের কথা হল, একদিকে ঈমানী দুর্বলতার কারণে বহু মানুষ এ মুবারক মাসেও 
গাফেল থাকে; অপরদিকে আমাদের কতিপয় ভাই এমন রয়েছেন, যারা নিজেদেরকে হাদীস 
মোতাবেক একমাত্র আমলকারী মনে করেন; কিন্তু ছীনের সঠিক বুঝের স্বল্পতার কারণে এবং 
হাদীসের সঠিক বুঝ পর্যন্ত পৌছতে না পারার কারণে তারা এ মুবারক মাসে গাফেলদের 
দাওয়াত দেওয়ার পরিবর্তে মুসল্লীদের অন্তরে ওয়াস্ওয়াসা দিতে লেগে যান। 

অত্যন্ত পরিতাপের সাথে আমরা কয়েক বছর থেকে লক্ষ করছি যে, রমযান উপলক্ষে 
ফিললেটের মাধ্যমে তারাবীর রাকাআত-সংখ্যা এবং আরো কিছু বিষয় সম্পর্কে সাধারণ 
মুসলমানদের বিভ্রান্ত করার অপপ্রয়াস চালানো হয় ৷ কখনো টাকার চ্যালেঞ্জও দেওয়া হয়। 
আবার লিফলেটগুলোও বিতরণ করা হয় এমন লোকদের মাঝে, যারা এর সত্যতা ও শুদ্ধতা 
যাচাইয়ে সক্ষম নয়। 

এ দিকে মাহে রমযান শেষেই আসে ঈদুল ফিতর । এ ঈদেও আমাদের এই ভাইয়েরা 
মুসল্লীদেরকে স্বস্তিতে থাকতে দেন না। তারা এ কথা বলে বেড়ান যে, ঈদের নামাযের এই 
পদ্ধতি হাদীস দ্বারা প্রমাণিত নয়!! এটাকেও আজকাল লিফলেটবাজির বিষয় বানানো হচ্ছে!! 

আল্লাহ তাআলা মাওলানা আবদুল মালেক সাহেবকে জাযায়ে খায়ের দান করুন। তিনি 
বিষয় দুটি সম্পর্কে মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা-এর মুখপত্র “মাসিক আলকাউসার" 
অক্টোবর "০৫. সংখ্যায় বিস্তারিত ও প্রমাণভিত্তিক দুটি প্রবন্ধ লিখেছেন। এগুলো স্বতন্ত্র 
পুস্তিকা আকারে প্রকাশ করা আমরা সঙ্গত মনে করলাম, যাতে অপপ্রচারে আক্রান্তদের স্বস্তির 
উপায় হয় এবং সিরাতে মুস্তাকীমের উপর সুপ্রতিষ্ঠিতদের জন্য অধিক প্রশান্তির জরিয়া হয় । 

আমাদের আনন্দের ব্যাপার যে, আল্লাহ তাআলা “আলআবরার ট্রান্ট'কে এই খেদমত 
আঞ্জাম দানের তাওফীক দিয়েছেন। পাঠকদের কাছে দরখাস্ত, প্রবন্ধকার ও প্রকাশক 
উভয়কেই আপনাদের দুআয় ন্মরণ রাখবেন । বিশেষভাবে মাসিক আলকাউসার-এর জন্য দুআ 
করবেন, আল্লাহ তাআলা একে যেন সুপ্রতিষ্ঠিত করেন এবং এর উপকারিতা আরো ব্যাপকতর 
করেন। আমীন। 


আরজগুজার 
০১/০৭/১৪২৮হি, হাবীবুর বহমান খান 
১৭/০৭/২০০নঈ. পরিচালক, আলআবরার ট্রান্ট 


৫০ বাংলাবাজার, ঢাকা 


বিষয় সুচীপর্র 
প্রকাশকের কথা 
তারাবীর গুরুত্ব ও ফযীলত 
তারাবীর রাকাআত-সংখ্যা 
প্রথম দলীল ঃ খুলাফায়ে রাশেদীনের সুমনত 
খলীফায়ে রাশেদ হযরত উমর ফারাক বা.এক়স ঘুগ 
১. ইয়াধীদ ইবনে খুসায়ফা রহ.এর বিবরণ 
২. সাহাবী সায়েব ইবনে ইয়াধীদ রা.এর অন্য আরেকটি বিবরণ 
৩. তাবেয়ী ইয়াধীদ ইবনে রূমান রহ.এর বিবরণ 
৪. তাবেয়ী আব্দুল আযীয ইবনে রুফাই রহ.এর বিবরণ 
৫. তাবেয়ী ইয়াহইয়া ইবনে সাঈদ আনসারী রহ.এর বিবরণ 
খলীফায়ে রাশেদ উসমান যিন-নূরাইন রা.এর যুগ 
খলীফায়ে রাশেদ আলী ইবনে আবি তালেব রা.এর যুগ 
৬. বিখ্যাত তাবেয়ী ইমাম আবু আব্দুর রহমান আসসুলামী রহ.এর বিবরণ 
৭. তাবেয়ী আবুল হাসনা রহ.এর বিবরণ 
দ্বিতীয় ও তৃতীয় দলীল £ মুহাজির ও আনসারীগণের ইজমা এবং 
অন্য সকল সাহাবীর ইজমা 
চতুর্থ দলীল $ মারফু হুক্মী 
পঞ্চম দলীল ঃ সুন্নতে মুতাওয়ারাসা 
ষষ্ঠ দলীল £ মারফূ হাদীস 
বিশেষ সতকঁকিরণ 
সহীহ হাদীসের আলোকে ঈদের নামায 
ঈদের নামাযের সংক্ষিপ্ত নিয়ম 
সাহাবায়ে কেরামের ফত্ওয়া ও আমল 


ক্র 


(৫ ৬ কে ৯ ৫ 


হ্র্ফ ফর 


2885 ৫৫6৫6 4৫4 ঠ 





তারাবীর গুরুত্ব ও ফযীলত 
পছন্দনীয় পন্থা হল ফরয ইবাদত ও ফরয দায়িত্সমূহের ব্যাপারে যত্মবান হওয়া । 
এরপরে সুন্নত ও নফলের স্থান। কিন্তু সুন্নত ও নফল দ্বারাও যে পর্যায়ের নৈকট্য 
লাভের কথা হাদীস শরীফে এসেছে তা-ও অন্তরকে জাগ্রত করার জন্য এবং 
মানবাত্মাকে ব্যাকুল করার জন্য যথেষ্ট । যার সারাংশ হল, ইখলাসের সাথে সুন্নত ও 
নফলসমূহের প্রতি মনোযোগী হলে এর মাধ্যমে বান্দার কুচি ও স্বভাব দুরন্ত হয়ে যায়। 
ফলে সর্বদা আল্লাহ তাআলার সত্তৃষ্টি অর্জনই তার লক্ষ্য-উদ্দেশ্য হয়, তার প্রতিটি 
কাজকর্ম আল্লাহর আদেশ ও সন্তুষ্টির অনুগামী হয় এবং আল্লাহ তাকে এতটাই মহব্বত 
করতে থাকেন যে, তার ব্যাপারে ঘোষণা করে দেওয়া হয়- ১ $1/০] ৪১৮০০ 
৯০৯4৪ 45 “কেউ যদি আমার কোন বন্ধুর সাথে দুশমনি করে তো আমি তার 
সাথে যুদ্ধের ঘোষণা দিচ্ছি।” -সহীহ বুখারী ১১/৩৪০-৩৪১ (ফতনহুল বারী) আলামুল হাদীস, 
খাত্তাবী ১/৭০১-৭০৩ মাজমুউল ফাতাওয়া ১৮/১২৯-১৩১ 

আর বাস্তব কথা হল, স্বভাব-রুচি দুরস্ত হওয়া এবং দৃষ্টিভঙ্গি বিশুদ্ধ হওয়ার চেয়ে 
বান্দার জন্য বড় কোন কামিয়াবি হতে পারে না। কেননা এই জিনিস 
দুনিয়া-আখেরাতের সকল কল্যাণের চাবিকাঠি । 

রমযানুল মুবারক খায়ের ও বরকতের বসন্তকাল; বরং এর বাস্তব অবস্থা শব্দ ও 
বাক্যের গাথুনিতে প্রকাশ করা অসন্তভব। রমযানের দিনে আল্লাহ তাআলা কুরআন 
কারীমে নির্দেশ জারি করে রোযা ফরয করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের পবিত্র যবানে রাতের “কিয়াম যাকে কিয়ামে রমযান বা তারাবীহ বলে, 
সুন্নত বানিয়েছেন । বিভিন্ন হেকমতের কারণে তারাবীর নামাযকে সুন্নতে মুয়াক্কাদাই 
রাখা হয়েছে, ফরয করা হয়নি; কিন্তু এতে সন্দেহ নেই যে, রমযানের উপকারিতা ও 
খায়ের-বরকত পূর্ণরূপে লাভ করতে হলে তারাবীর ব্যাপারে অবশ্যই যত্মবান হতে: 





৬ সহীহ হাদীসের আলোকে তারাবীর রাকাআত-সংখ।। 


হবে। এজন্য মুমিন বান্দা রমযান ও কুরআনের হক আদায় করার জন্য, রোযার 
উদ্দেশ্য-তাকওয়া হাসিলে সাহায্য পাওয়ার জন্য, আল্লাহ তাআলার বিশেষ রহমত ও 
মাগফেরাতে সিক্ত হওয়ার জন্য, আল্লাহ তাআলার মহব্বতের হক আদায় করার জন্য 
সর্বোপরি আল্লাহ তাআলার নৈকট্য ও সত্তুষ্টি অর্জন করার জন্য তারাবীর পাগল হয়ে 
থাকে । বিশ্বাসের সাথে ও সওয়াবের আশায় এবং বিনয় ও নম্রতার সাথে রমযানের 
রাতসমূহে (নামাযে) দাড়ানো ও সেজদার মধ্যে সময় কাটাতে থাকে এবং আল্লাহর 
সাথে দীর্ঘ আলাপচারিতার মাধ্যমে মহববতের পিপাসা নিবারণ করে হৃদয়ের তৃপ্তি 
আহরণ করে। 

তারাবীর গুরুত্ব এ থেকেও স্পষ্ট হয়ে যায় যে, সুন্নত ও নফলের সাধারণ নিয়মের 
বাইরে এর মধ্যে ফরয নামাযের মত জামাআত বিধিবদ্ধ হয়েছে । তবে রাসূলে কারীম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জামাআতের ব্যবস্থা এজন্যই করেননি যে, তা 
আবার উম্মতের উপর ফরয হয়ে যায় কিনা । এ থেকে বোঝা যায়, তারাবীর মাকাম 
সাধারণ নফল থেকে অনেক উর্ধে । মোটকথা, অনেক দঙগীলের ভিত্তিতে ফকীহগণ 
সিদ্ধান্তে পৌঁছেছেন যে, তারাবীর নামায সুন্নতে মুয়াক্তাদা ৷ আজকাল ফতিপয় মানুষ 
সাধারণ মুসলমানদেরকে একথা শিখাচ্ছে যে, তারাবীহ অন্যসব নফলের মতই । এটা না 
পড়লেও কোন গুনাহ নেই। এ ধরনের মিথ্যা প্রোপাগান্ডায় প্রভাবাবিত হয়ে নিজেকে 
বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত করবেন না । রমযানের রাতগুলোকে মহাসুযোগ মনে করে গুরুত্ব 
সাথে তারাবীর নামাযে যত্মবান থাকুন এবং শেষরাতে তাহাজ্জুদ নামাযের ব্যাপারে (যা 
সারা বছরের নামায) যত্মবান হওয়ার চেষ্টা করুন। 


তারাবীর রাকাআত-সংখ্যা 

ইংরেজজাতির অভিশপ্ত কদম এই ভূখণ্ডে পড়ার আগে এ বিষয়ে কোন কিছু বলা বা 
লিখার প্রয়োজন হত না। কেননা গোটা ইসলামী দুনিয়ায়, পূর্ব থেকে পশ্চিম পর্যস্ত, 
সাহাবী তাবেয়ীগণের স্বর্ণযুগ থেকে চলে আসা নিয়ম অনুযায়ী প্রতি মসজিদে বিশ 
রাকাআত তারাবীহ ও বিতরের নামায পড়া হত। 


কোন কোন মসজিদে কোন সময় বিশ রাকাআতের অধিকও পড়া হত, কিছু বিশ 
পারবে না। 

যখন থেকে ইংরেজের অভিশপ্ত কদম এঅঞ্চলে পড়েছে তখন থেকেই.ক্লিছু কিছু 
“আত্মাররোগী' বা স্বল্পজ্ঞানী ও স্বল্প বুঝের ব্যক্তি যারা লচেতনভাবে বা অসঙ্চেম্তমভাবে 
ইংরেজের খুঁটি মজবুত করার কাজ করে যাচ্ছিলেন তাদের মধ্যে সর্বশীর্ঘে ছিলেন 
আমাদের ওই সব বন্ধুবর্গ যাদের মূল মিশনের মৌলিক বিষয়াদির মধ্যে নিল্নোক্ত বিষয় 


সহীহ হাদীসের আলোকে তারাবীর রাকাআত-সংখ্যা ৭ 


দুটি অন্যতম ঃ 

১. ইসলামের স্বর্ণযুগ তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে 
কেরাম, তাবেয়ীন, তাবেতাবেয়ীনের যুগ থেকে অবিচ্ছিন্ন কর্মপরম্পরা এবং ইজমায়ে 
উম্মতের বিপরীতে বহুদিন আগে পরিত্যক্ত কিছু “শায', “মুনকার'(ভ্রান্ত ও বিচ্যুত) 
মতের পুণজীবন দিয়ে কিংবা প্রয়োজনে এ ধরনের ভ্রান্তমতের নতুন জন্ম দিয়ে সাধারণ 
মুসলমানকে পেরেশান করা এবং তাদের একতা, সৌহার্দ্য ও সম্প্রীতিকে চুরমার 
করা । আর সেসব মতগুলোকে 'হাদীস-অনুসরণ' নামে চালিয়ে দেওয়া ৷ এই উদ্দেশ্য 
হাসিলের জন্য শায ও মুনকার রেওয়ায়াত খুঁজে খুঁজে বের করে সেসবকে বিশুদ্ধ ও 
বাস্তবক্ষেত্রে অনুসৃত সাব্যস্ত করার অপচেষ্টা এবং কিছু সহীহ হাদীসের ভুল ব্যাখ্যা করে 
সেসবের পক্ষে প্রমাণ যোগানোর ব্যর্থ প্রচেষ্টা করা। 

২. সেসব শাখাগত মাসায়েলকে পরস্পরের বিবাদ-বিসংবাদ এবং একে অপরকে 
ফাসেক ও কাফের আখ্যা দেওয়ার উপায় বানানো যেখানে সাহাবায়ে কেরামের যুগ 
থেকেই একাধিক মত চলে আসছে এবং প্রত্যেক মতের সপক্ষে হাদীস ও সুন্নতে 
নববীর সমর্থন বিদ্যমান রয়েছে । আমাদের পূর্বসূরিদের মধ্যে এসব মাসাআলায় 
মতানৈক্য ছিল; কিন্তু এতে তাদের এক্যবদ্ধতায় কোন প্রভাব পড়েনি । একে অপরকে 
ফাসেক ও গোমরাহ আখ্যা দেওয়া তো দূরের কথা, পরস্পরের সৌহার্দ্য ততেও 
কোন ফাটল ধরেনি। কেননা তারা বুঝতেন, শরীয়তসম্মত ও দলীলভিত্তিক ইখতেলাফ 
যেখানে হয় সেখানে প্রত্যেকে নিজ নিজ ইজতিহাদ ও সিদ্ধান্তের উপর স্থির থাকাটাই 
শরীয়তে কাম্য । শাখাগত বিভিন্ন মাসায়েলের ব্যাপারে সালাফের (পূর্বসূরিদের) এই 
সম্মিলিত কর্ম-পদ্ধতিকে পরিহার করে মসজিদগুলোকে বিবাদ-বিসংবাদের আখড়ায় 
পরিণত করা সে সব বন্ধুদের মিশনের দ্বিতীয় লক্ষ্য ছিল। 


আমাদের আলোচ্যবিষয় অর্থাৎ তারাবীর মাসাআলাটি তাদের মিশনের প্রথম 
বিষয়টির অন্তর্ভুক্ত । খুলাফায়ে রাশেদীনের যুগ থেকে মুসলিম উম্মাহর সম্মিলিত ও 
অবিচ্ছিন্ন কর্ম-পরম্পরার বিপরীতে ইংরেজশাসিত তৎকালীন বাংলা-পাক-ভারত 
উপমহাদেশে যে আওয়াজ উঠেছিল তা এক লা-মাযহাবী আলেমের পক্ষ থেকেই 
উঠেছিল, যে ইংরেজদের থেকে নিজ জামাআতের নাম আহলে হাদীস মঞ্জুর করিয়ে 
নিয়েছিল । কিন্তু আল্লাহ তাআলার খাস রহমত, তাদেরই দলভুক্ত এক আলেম মাওলানা 
গোলাম রাসূল ১২৯০ হিজরীতেই তার দলীলভিত্তিক খণ্ডন লিখেছিলেন । যেখানে ২০ 
রাকাআত তারাবীর অন্যান্য দলীলের পাশাপাশি উম্মতের এই সম্মিলিত ও অবিচ্ছিন্ন 
কর্মধারার বিষয়টিও উল্লেখ রয়েছে। “রেসালায়ে তারাবীহ, নামে প্রকাশিত কিতাবটির 
কপি আমাদের কাছেও রয়েছে । 

আরব জাহানে কবে থেকে এই বেদআতের সূচনা তা সুনির্দিষ্টভাবে আমার জানা না 


৮ সহীহ হাদীসের আলোকে তারাবীর রাকাআত-সংখ॥ 


থাকলেও এতে কোন সন্দেহ নেই যে, সেসব অঞ্চলে এর সূচনা ভারতবর্ষের পরে 
হয়েছে । আমার জানা মতে সর্বপ্রথম যে ব্যক্তি এই বেদআতকে দলীল দ্বারা মজবুত 
করার ব্যর্থ চেষ্টা করেছেন তিনি হলেন শায়খ নাসীব রেফায়ী । তখন আলেমগণ তার 
মতামত ও আলোচনাকে খণ্ডন করছেন শায়খ আলবানী মরহুমের সেটা সহ্য হয়নি। 
তিনি রেফায়ী সাহেবের সমর্থনে ১৩৭৭ হিজরীতে “তাসদীদুল ইসাবাহ' নামে এক বই 
লিখে দিলেন'। বইটি তার ভ্রাস্তি-বিদ্যুতি এবং মুসলিম উম্মাহ ও মুসলিম উম্মাহর 
ইমামগণের প্রতি বিদ্রোহ-বিছ্বেষের একটি খোলা দলীল এবং ইলমে উসূলে হাদীস ও 
জার্হ-তাদীল বিষয়ে তার অপরিপন্কতার জুলস্ত প্রমাণ । এ ছাড়া ইলমে উসুলে ফিকহের্‌ 
মধ্যেও তার যে দৈন্যদশা তাও এ বইটিতে পরিস্ফুট হয়ে গেছে। যা সত্যিই মর্মীস্তিক | 
এসব সমস্যা থাকা সত্তেও আমাদের দেশের লা-মাযহাবী বন্ধুরা তারাবীর মাসআলাতে 
শায়খ আলবানীর সেই বইটিকেই “গলার মালা" বানিয়ে রেখেছেন । 


এখানে যে বাস্তবতার দিকে পাঠকের দৃষ্টি আকর্ধণ করতে চাই তাহল, শায়খ নাসীব 
রেফায়ীর খগ্ডনে লিখিত .24.৮-5)1/০১-50| ০০৬৯৭১৮০০৪২ ও ৬ 4৮০ নামক 


254 প্রি 


কিতাবটির ৬১ নং পৃষ্ঠায় যখন সি 2237501১৯৮০ $2452-০1 ১২৩০ ৯১ 
131919৮9685 045০ ৩৮ ও “শায়খ নাসির (আলবানী) ও তার সমমনা 
ব্যক্তিদের মত লোকদের ক্ষুদ্র একটি গোষ্ঠী ছাড়া, যারা আমাদের এই যুগে আত্মপ্রকাশ 
করেছে, আর কেউই একে অস্বীকার করে ভ্রান্তি ও বিচ্যুতিতে নিপতিত হয়নি।” 

আপনি আশ্চর্য হবেন যে, তখন তার জবাবে শায়খ আলবানীর পক্ষে কোন সাহাবী, 
কোন তাবেয়ী, কোন ফকীহ ইমাম বা কোন মুহাদ্দিস ইমামের নাম উল্লেখ করা সম্ভব 
হয়নি যে, যিনি বিশ রাকাআত তারাবীর ব্যাপারে আপত্তি করেছেন। অনুরূপ কোন 
মসজিদের নাম নেওয়াও তার পক্ষে সম্ভব হয়নি যে, অমুক এঁতিহাসিক মসজিদে 
তারাবীর নামায বিশ রাকাআত নয়, আট রাকাআত হত! তবে ইলমের আমানতদারি ক্ষুণ্ 
করে তিনি ইমাম মালেক রহ.এর নাম নিয়ে বসেন যে, ইমাম মালেক রহ. নাকি বিশ 
রাকাআত তারাবীর নামায পড়তে নিষেধ করতেন! “ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি 
রাজিউন অথচ ইমাম মালেক রহ.এর মাযহাবের মৌলিকগ্রস্থ 'আলমুদাওওমা' ঘা ইমাম 
মালেক রহ.এর ছাত্রদের সরাসরি তত্বাবধানে প্রস্তুত হয়েছে তাতে স্পষ্ট উল্লেখ আছে 
যে, তারাবীর নামায বিতরের তিন রাকাআতসহ সর্বমোট ৩৯ রাকাআত এবং তথ্কালীন 
মদীনার আমীর তারাবীর রাকাআত সংখ্যা কমাতে চাইলে মালেক রহ. তাক্ধে নিষেধ 
করেন । -আলমুদাওওনাতুল কুবরা ১/১৯৩ 

আরো দেখা যেতে পারে মালেকী মাযহাবের কিতাব আলইসতিযকার ৫/১৫৭; স্িঙ্গাম়াতুল 
মুজতাহিদ ১/২৪৬; আল মুনতাকা ১/২০৮-২১০ 


পার্টি 


সহীহ হাদীসের আলোকে তারাবীর রাকাআত -সংখ্যা ৯ 


এসব কিছুকে ছেড়ে শায়খ আলবানী মরহুম, ইমাম মালেক রহ.এর সাথে এই 
কথার সম্বন্ধ করে দিলেন যে, তিনি বিশ রাকাআত তারাবী থেকে নিষেধ করতেন। 
দলীল কী?! দলীল হল জুরী নামক জনৈক শাফেয়ী মাযহাবের অনুসারী ব্যক্তি ইমাম 
মালেক রহ.এর ব্যাপারে এই কথা বলেছেন । অথচ শায়খ আলবানী খুব ভালভাবেই 
জানেন যে, এই জুরী যে কে তার কোন ঠিকানাই পাওয়া যায় না। তবে এতটুকু 
পরিষ্কার যে এই ব্যক্তি ইমাম মালেক রহ.এর অনেক পরের লোক । অথচ ইমাম 
মালেক রহ. পর্যন্ত না কোন সনদের উল্লেখ আছে, আর না মধ্যবর্তী কোন ব্যক্তির 
উদ্ধৃতি! 

বিষয় হল, মালেকী মাযহাবের নির্ভরযোগ্য হাদীস-ব্যাখ্যা গ্রন্থসমূহ, ফিক্‌হ ও 
ফাতাওয়ার মৌলিক কিতাবসমূহ পরিত্যাগ করে; বরং এসব কিছুর বিবরণের বিপরীতে 
এক মাজহুল-অজানা অচেনা লোকের বর্ণনার ভিত্তিতে ইমাম মালেক রহ.কে নিজের 
অনুসরনীয় ব্যক্তি সাব্যস্ত করার চেষ্টা করা তাও আবার (নাউযুবিল্লাহ) বিশ রাকাআত 
তারাবীর উপর আপত্তি করার এই বেদআতের ব্যাপারে, এটা কোন ধরনের দিয়ানতদারি 
আর কী ধরনের আমানতদারি! অথচ ইমাম মালেক রহ.এর যুগ কেন তাঁর পরে 
শতশত বছর পর্যন্ত এই বেদআতের কোন অস্তিতৃই ছিল না। 


মোটকথা, এই বিশৃঙ্খল-পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত শুধু আট রাকাআত 
তারাবীর কোথাও কোন অস্তিত্ব ছিল না। সাহাবা-যুগ, তাবেয়ী-যুগ, তাবেতাবেয়ী-যুগ 
এবং এরপরে কয়েক শতাব্দী পর্যন্ত হাদীস বা ফিকহের কোন ইমাম থেকে একথা 
দেখানো সম্ভব নয় যে, তারাবীর নামায শুধু আট রাকাআত যথেষ্ট, বিশ রাকাআত পড়ার 
কোন প্রয়োজন নেই অথবা নাউযুবিল্লাহ, আট রাকাআতের চেয়ে বেশি পড়া বেদআত 
যা আজকালের কিছু সালাফী ও অধিকাংশ লা-মাযহাবীর বক্তব্য । 


বর্তমান শতাব্দীতে হিন্দুস্তানের সবচেয়ে বড় মুহাদ্দিস হযরত মাওলানা হাবীবুর 
রহমান আজমী রহ. “রাকাআতে তারাবীহ" -তারাবীর রাকাআত-সংখ্যা নামে একটি 
গবেষণাধর্মী কিতাব লিখেছেন যা ১৩৭৭ হিজরীতে সর্বপ্রথম প্রকাশিত হয় । সেখানে 
তিনি সাহাবা-যুগ থেকে নিয়ে লা-মাযহাবীদের এই ইজমা-বিরোধী মতের উদ্ভাবনের 
আগ পর্যন্ত দীর্ঘ সাড়ে বারোশ বছরের আমলে মুতাওয়ারাস-উম্মাহর সম্মিলিত অবিচ্ছিন্ন 
কর্ম-ধারা একএক শতাব্দী করে দেখিয়েছেন যে, তারাবীর নামায আট রাকাআতে 
সীমাবদ্ধ রাখা এবং বিশ রাকাআতের উপর আপত্তি করার এই মতবাদ পেছনের 
শতাব্দীগুলোতে ছিল না। এটা লা-মাযহাবীদের আবিষ্কার । আজমী রহ.এর কিতাবটি 
প্রকাশিত হওয়ার পর প্রায় অর্ধ-শতাব্দী অতিবাহিত হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত কোন 
লা-মাযহাবীর পক্ষে এটি খণ্ডন করা সম্ভব হয়নি । আর সন্ভবও নয়। 


-*. 


১০ সহীহ হাদীসের আলোকে তারাবীর রাকাআঙ-সংখ|। 


তারাবীর নামায বিশ রাকাআত হওয়ার দলীল 

ভূমিকা £ (১) শরীয়তের সর্বপ্রথম এবং সবচেয়ে বড় দলীল হল কুরআন কারীম । 
এরপর সুন্নাহর স্থান । কিন্তু সুন্নাহর ব্যাপারে কতিপয় মানুষের এই ধারণা আছে যে, 
যেসব হাদীস সুস্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বা কাজ 
হিসাবে সহীহ বর্ণনা-পরম্পরায় এসেছে শুধু তাই সুন্নাহ । এই ধারণা ঠিক নয়। সুন্নাহ 
রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও নির্দেশনাবলির নাম । এই শিক্ষা 
ও নির্দেশনা আমাদের কাছে সাধারণত মৌখিক বর্ণনা-পরম্পরার মাধ্যমেই পৌছে থাকে 
এবং সাধারণ পরিভাষায় এইসব মৌখিক বর্ণনাসূত্রে প্রাপ্ত রেওয়ায়াতগুলোকেই “হাদীস 
বলা হয়। কিন্তু অনেক সময় এমন হয় যে, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের বিশেষ কোন শিক্ষা বা নির্দেশনা আমাদের কাছে মৌখিক বর্ণনার স্থলে 
কর্মের ধারাবাহিকতায় পৌছে। অর্থাৎ সাহাবায়ে কেরাম নবীজী থেকে কর্মের মাধ্যমে 
তা গ্রহণ করেছেন, তাদের নিকট থেকে তাবেয়ীগণ এবং তাদের নিকট থেকে 
তাবেতাবেয়ীগণ গ্রহণ করেছেন। এভাবে প্রত্যেক উত্তরসূরি তার পূর্বসূরি থেকে কর্মের 
মধ্য দিয়ে নবীজীর সেই শিক্ষাকে গ্রহণ করেন। নবী-শিক্ষার এই প্রকারটিকে পরিভাষায় 
“আমলে মুতাওয়ারাস” বা সুননতে মুতাওয়ারাসা বলা হয়। 


নবী-শিক্ষা ও নবী-নির্দেশনার অনেক বিষয় এই পথেই পরবর্তীদের নিকটে 
পৌছেছে । এই সব শিক্ষা-নির্দেশনা যদি মৌখিক বর্ণনাসমূহের মধ্যেও তালাশ করা হয় 
তাহলে অনেক সময় এমন হয় যে, হয়ত এ ব্যাপারে কোন মৌখিক বর্ণনা পাওয়া যায় না 
অথবা পাওয়া গেলেও সনদের দিক থেকে তা হয় যয়ীফ । এস্ানটিতে এসে স্বল্প-জ্ঞান 
কিংবা স্বল্প-বুঝের লোকেরা বিভ্রান্ত হয়। তারা যখন বিশুদ্ধ মৌখিক বর্ণনাসূত্রে এই 
বিষয়টি খুঁজে পায় না তো ফস করে নবীজীর এই শিক্ষাটিকেই অস্বীকার করে বসে। 
অথচ মৌখিক সাধারণ বর্ণনা-ধারার চেয়ে অনেক বেশি শক্তিশালী তাওয়ারুস তথা 
ব্যাপক ও সম্মিলিত কর্মধারার মাধ্যমে বিষয়টি সংরক্ষিত। 


২. অনুরূপ নবী-শিক্ষার একটি অংশ হল যা আমাদের কাছে সাহাবায়ে কেরামের 
শিক্ষা-নির্দেশনার মধ্য দিয়ে সংরক্ষিত আছে। বিষয়টি একটু খোলাসা করে বলি। 
সাহাবায়ে কেরামের অনেক নির্দেশনা এমন আছে যার ভিত্তি শরীয়তসম্মত কিয়াস ও 
ইজতিহাদের উপর । এগুলো শরীয়তের দলীল হিসেবে স্বীকৃত। আবার তাদের কিছু 
নির্দেশনা ও কিছু ফাতাওয়া এমন আছে যা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের কোন কথা বা কাজ থেকে গ্রহণ করেছেন। কিন্তু অন্যকে শিখানোর সময় 
এর উদ্ধৃতি দেওয়ার প্রয়োজন বোধ হয়নি। কেননা প্রেক্ষাপট থেকে এ কথা স্পষ্ট ছিল 
যে, তারা নবীজীর শিক্ষা ও নির্দেশনার ভিত্তিতেই এ বিষয়টি শিক্ষা দিচ্ছেন। এজন্য 


সহীহ হাদীসের আলোকে তারাবীর রাকাআত -সংখ্যা ১১ 


দ্বীনের ইমামগণের সর্বসম্মত নীতি হল, সাহাবায়ে কেরামের যে ফাতাওয়া বা নির্দেশনার 
ব্যাপারে এটা সুনির্দিষ্ট হয় যে, এটা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
শিক্ষা-নির্দেশনা থেকেই গ্রহণকৃত, এতে সাহাবীর ইজতিহাদ বা কিয়াসের কোন প্রভাব 
নেই তা মারফু হাদীসেরই অন্তর্ভুক্ত । কোন মাসআলায় এর মাধ্যমে প্রমাণ দেওয়া 
মারফু হাদীস ছারা প্রমাণ দেওয়ার শামিল। পরিভাষায় একে মারফু হুক্মী বলা হয়। 
নিঃসন্দেহে এর ভিত্তি কোন মারফু হাকীকী বা স্পষ্ট মারফুর উপর । তবে এটা জরুরি 
নয় যে, হাদীসের কিতাবসমূহে সেই স্পষ্ট মারফু হাদীসটি সহীহ সনদে বিদ্যমান 
থাকবে । এ স্থানটিতে এসেও স্বল্প-বুঝের লোকেরা পদস্বলনের শিকার হয় এবং 
নবীজীর এই শিক্ষাটিকেই অস্বীকার করে বসে এবং বলতে থাকে যে, এর কোন ভিত্তি 
পাওয়া গেল না, অথচ মারফু হুকমীর সূত্রে প্রমাণিত হওয়াও দলীল হিসাবে যথেষ্ট । 


৩. সহীহ হাদীসে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সুন্নতের 
পাশাপাশি খুলাফায়ে রাশেদীনের সুন্নতকে অনুসরণ করার এবং তাকে মজবুতভাবে 
ট্রে ররর 


সর্পিঠল ক. ৫ 9 পি ০ পপর পা চিত পাপা পাশ ৭০৯ ০ ৪ 4৫৫ 
১95 202 2৫2: চল ১4558580 22১50, 21০] 


৫৫: ০৪০০ 5০০52 


9০5৯ মা ১৫৯ ০০৯258 


“মনে রেখো! আমার পরে তোমাদের যারা জীবিত থাকবে তারা বহু মতানৈক্য 
দেখতে পাবে । তখন আমার সুন্নত ও আমার হেদায়াতপ্রাপ্ত খলীফাগণের সুন্নতকে 
আকড়ে রাখবে ৷ একে অবলম্বন করবে এবং মাড়ির দাত দিয়ে প্রাণপণ করে কামড়ে 
রাখবে ... এবং তোমরা (ধর্মীয় বিষয়ের) নবআবিষৃত বিষয়াদি থেকে খুব সতর্কতার 
সাথে বেঁচে থাকবে । কেননা প্রতিটি নবআবিষ্কৃত বিষয় বেদআত । আর প্রতিটি 
বেদআত হল গোমরাহী |” _সুনানে আবু দাউদ, হাদীস ৪৬০৭; জামে তিরমিষী ৫/৪৩; হাদীস 
২৬৭৬; মুসনাদে আহমদ ৪/১২৬, হাদীস ১৬৬৯২; সুনানে ইবনে মাজা, হাদীস ৪২; সহীহ ইবনে 
হিব্বান, হাদীস ৫ 


জামে তিরমিধীর ২২২৬ হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
ওফাতের পরে খেলাফতের মেয়াদ ব্রিশ বছর হওয়ার ভবিষ্যদ্বাণী খোদ নবীজীই করে 
গেছেন। সে হিসেবে নবী-পরিভাষায় খুলাফায়ে রাশেদীন চারজন- ১. আবু বকর রা. 
২. উমর রা. ৩. উসমান রা. ৪. আলী রা. । আলী রা.এর শাহাদত ৪০হিজরীর রমযানে 
হয়েছে। 

যেহেতু খুলাফায়ে রাশেদীনের ব্যাপারে ওহীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এটা জেনেছিলেন যে, তাদের জারিকৃত সুন্নতসমূহ নবী-শিক্ষার 


১২ সহীহ হাদীসের আলোকে তারাবীর রাকাআত-সংখ। 


উপরই ভিত্তিশীল হবে, তাদের সুন্তসমূহ নববী-সুন্নতেরই অনুগামী হবে এবং আল্লাহ 
তাআলার সন্তুষ্টি মোতাবেক হবে এজন্য রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
উম্মতকে ব্যাপক ঘোষণা দিয়ে যান যে, তোমরা খুলাফায়ে রাশেদীনের সুন্নতকে 
মজবুতভাবে আকড়ে রাখবে । সুতরাং যখন উম্মতের সামনে কোন বিষয়ে এটা প্রমাণ 
হয়ে যাবে যে, এটি চার খলীফার কোন একজনের সুন্নত তখন তার অনুসরণের জন্য 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরোক্ত ইরশাদটিই যথেষ্ট । আমাদের জন্য 
আরো অগ্রসর হয়ে এটা ভাবার প্রয়োজন নেই যে, তাদের এই সুন্নতের ভিত্তি কী ছিল 
এবং তারা এই সুন্নত কোন নবী-শিক্ষা থেকে গ্রহণ করেছেন । এখানেও স্বল্প-জ্ঞান ও 
কিতাবসমূহে খুঁজতে থাকেন । এরপর যদি তারা সহীহ সনদে নবীজীর স্পষ্ট কোন বাণী 
বিশেষ এই ব্যাপারে না পায় তখন তাকে অস্বীকার" করে বসে এবং অত্যন্ত 
মর্মান্তিকভাবে একে বেদআত আখ্যা দিয়ে দেয়। অথচ রাসূলে কারীম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম নিন্দিত ইখতিলাফ থেকে বাচার এই পথই দেখিয়েছেন যে, আমার 
সুন্নত ও আমার খুলাফায়ে রাশেদীনের সুন্নতকে মজবুতভাবে অবলম্বন কর এবং এই দুই 
সুন্নতকে মজবুতভাবে অবলম্বন করার আদেশ দেওয়ার পর বলেছেন, “বেদআত থেকে 
বেঁচে থাক । কেননা প্রত্যেক বেদআত গোমরাহী ।' একটু চিন্তা করুন, যদি খুলাফায়ে 
রাশেদীনের সুন্নত বেদআতই হত তাহলে নবীজীর এই ইরশীদের কোন অর্থ থাকে কি? 


৪. “সুন্নাহ'র পরে শরীয়তের তৃতীয় বুনিয়াদি দলীল হল ইজমা । এর বিভিন্ন ধরন 
এবং অনেকগুলো পর্যায় রয়েছে। এর মধ্যে সর্বপ্রধান ও সর্বউন্নত হল রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাজির-আনসার এবং অন্যান্য সাহাবীগণের ইজমা । 
এই ইজমা যদি ব্যাপকভাবে এবং অবিচ্ছিন্ন ও সম্মিলিতরূপে আমাদের পর্যস্ত পৌছে 
তবে তা শরীয়তের অনেক বড় অকাট্য দলীল । এ দলীল থাকা অবস্থায় অন্য কোন 
দলীলের প্রয়োজন নেই এবং ইজমাকে দলীল হিসাবে গ্রহণ করার জন্য এরও প্রয়োজন 
নেই যে, এই ইজমা কীসের ভিত্তিতে সম্পন্ন হয়েছে তার অনুসন্ধানে নেমে পড়া । 
কেননা শরীয়ত নিজেই ইজমাকে দলীল সাব্যস্ত করেছে এবং যাদের মাধ্যমে 
ইজমাসম্পন্ন হয় তাদের ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করে দিয়েছে যে, এঁরা কখনো 
গোমরাহীর ব্যাপারে একমত হতে পারে না। কুরআন কারীমে তো সুস্পষ্টভাবে মুহাজির 
ও আনসারী সাহাবীগণের অনুসরণের আদেশ করা হয়েছে এবং সাবীলুল মুমিনীন 
(মুমিনদের অনুসৃত পথ) থেকে বিমুখ হওয়াকে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার কারণ ঘোষণা 
করেছে। 

আহলে সুন্নত ওয়াল জামাআতের মত, পথ ও রুচির সাথে একাত্মতা পোষণ করে 
না এমন ব্যক্তিদের অভ্যাস হল তারা কোন মাসআলাতে শুধু উম্মতের ফকীহবৃন্দ নয়, 


সহীহ হাদীসের আলোকে তারাবীর রাকাআত-সংখ্যা ১৩ 


উম্মাহর শীর্ষ ব্যক্তিবর্গ-সাহাবায়ে কেরাম বিশেষত মুহাজির ও আনসারের এঁকমত্য 
বিদ্যমান থাকা অবস্থায় ভিন্ন দলীল তালাশ করতে থাকে । অথচ শরীয়ত এই ইজমাকে 
দলীল সাব্যস্ত করেছে। কিন্তু ওই সব বন্ধুরা যদি শরীয়তের এই দলীলটির সমর্থনে 
অন্য কোন সহীহ সনদওয়ালা স্পষ্ট হাদীস না পায় তাহলে এই মাসআলাটিকে অস্বীকার 
করে দেয়। কেউ তো আরো এক ধাপ বেড়ে অত্যন্ত দুঃসাহসিকতার সাথে শরীয়তের 
দলীল ইজমাকেই অস্বীকার করে বসে! 

মনে রাখবেন, এ সব কিছুই হল মূর্খতা শরীয়তের প্রতি অনাস্থা প্রকাশ করার 
সমার্থক । যদিও তা অসচেতনভাবেই হোক না কেন। অর্থাৎ শরীয়ত যে বিষয়টিকে 
দলীল সাব্যস্ত করেছে তারা তাকে মেনে নিতে পারছেন না। 

তারাবীর রাকাআত সংখ্যা বিষয়ক মাসআলাটি উপরোক্ত সকল দলীল দ্বারাই 
প্রমাণিত । অর্থাৎ “খুলাফায়ে রাশেদীনের সুন্নত', “মুহাজির ও আনসারী সাহাবীগণের 
প্রত্যেকটি দলীল দ্বারাই প্রমাণিত যে, তারাবীর নামায আট রাকাআতে সীমাবদ্ধ মনে 
করা এবং বিশ রাকাআত মাসনূন হওয়াকে অস্বীকার করা একটি মারাত্মক ভুল। 
সবশেষে এই মাসআলাতে একটি স্পষ্ট মারফু হাদীসও আছে, যা উপরোক্ত 
দলীলসমূহের ভিত্তিতে প্রামাণ্য ও গ্রহণযোগ্য সাব্যস্ত হয় । এই সংক্ষিপ্ত প্রবন্ধে বেশি 
আলোচনা করা তো সম্ভব নয়, তারাবীহ সংক্রান্ত স্বতন্ত্র কোন কিতাবে বিস্তারিত 
আলোচনা করা যাবে । এখানে আমি সংক্ষেপে উপরোক্ত দলীলসমূহের প্রতি অনেকটা 
ইঙ্গিত করেই চলে যাব। 


প্রথম দলীল $ খুলাফায়ে রাশেদীনের সুমত 

সহীহ বুখারী (হাদীস ২০১০, কিতাবু সালাতিত তারাবীহ) এবং অন্যান্য হাদীসের 
কিতাবে এ বিষয়টি সহীহ সনদে বর্ণিত আছে যে, রাসূলে কারীম সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম কখনো কখনো তারাবীর নামায জামাআতে পড়িয়েছেন। আবার কখনো 
এমন হয়েছে যে, কয়েক রাকাআত জামাআতের সাথে পড়ে হুজরায় চলে গেছেন এবং 
একাকী নামাযে রত থেকেছেন । -সুসলিম, হাদীস ১১০৪ 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত জামাআত পড়াননি; বরং 
অধিকাংশ সময় একাকীই পড়তেন তিনি নিজে কেন জামাআতের নিয়ম করেননি তা 
উম্মতকে বলে গেছেন যে, (যেহেতু উম্মতের মধ্যে তার উপস্থিতির সময়টি ওহী 
অবতীর্ণ হওয়া এবং শরীয়তের বিধানসমূহ বিধিবদ্ধ হওয়ার সময় ছিল, তাই) 
জামাআতের সাথে নিয়মিত নামায পড়লে এ নামাযটিও উম্মতের উপর ফরয হয়ে 
যাওয়ার আশংকা ছিল। 


১৪ সহীহ হাদীসের আলোকে তারাবীর রাকাআত-সংখ। 

রাসূলুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং তার পরে প্রথম খলীফা 
হযরত আবু বকর সিদ্দীক রা.এর খেলাফতকালে ও উমর রা.এর খেলাফতের শুরুতে 
এই অবস্থাই ছিল। অর্থাৎ এক ইমামের পেছনে ফরয নামাযের মত তারাবীর নামায 
জামাআতের সাথে আদায় করার ইহতেমাম ছিল না। 

রমযানের কোন এক রাতে উমর রা. মসজিদে তাশরীফ নিয়ে যান এবং সেখানে 
দেখতে পান যে, মসজিদের বিভিন্ন স্থানে ছোট ছোট জামাআত হচ্ছে। তিনি চিন্তা 
করলেন সকল নামাধীকে এক ইমামের পেছনে একত্র করে দেওয়া উচিত । তখন তিনি 
এই আদেশ জারি করেন এবং উবাই ইবনে কাব রা.কে ইমাম বানিয়ে দেন। _সহীহ 
বুখারী, হাদীস ২০১০ 

এ প্রসঙ্গে ইমাম ইবনে আব্দুল বার রহ. (মৃত্যু ৪৬৩ হি.) মুয়াত্তা মালেকের 
অতুলনীয় ব্যাখ্যাপ্রস্থ 'আত্তামহীদ'এ বলেন, “উমর ইবনুল খাত্তাব রা. এখানে নতুন 
কোন কিছু করেননি । তিনি তা-ই করেছেন যা খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম পছন্দ করতেন; কিন্তু শুধু এই আশংকায় যে, নিয়মিত জামাআতের কারণে 
করেননি । উমর রা. এই বিষয়টি জানতেন । তিনি দেখলেন, নবীজীর ইন্তেকালের পর 
এখন আর এই ভয় নেই। (কেননা ওহীর দরজা বন্ধ হয়ে গেছে এবং শরীয়ত-নির্ধারণের 
বিষয়টি সম্পন্ন হয়ে গেছে।) তখন তিনি নবী-পছন্দের অনুসরণ করে ১৪ হিজরীতে 
জামাআতের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা যেন এই মর্যাদা তার জন্যই নির্ধারিত 
রেখেছিলেন। আবু বকর সিদ্দীক রা.এর মনে এ বিষয়টি উদিত হয়নি । যদিও 
সামগ্িকভাবে তিনিই উত্তম ও অগ্রগণ্য ছিলেন।” _আত্তামহীদ ৮/১০৮-১০৯ 

এতদিন পর্যন্ত তারাবীহ একটি ব্যক্তিগত পর্যায়ের আমল ছিল৷ জামাআত হলেও 
প্রত্যেকে পুরো তারাবীহ জামাআতেই পড়বেন এর কোন বাধ্যবাধকতা ছিল না। তাই 
তারাবীর রাকাআত -সংখ্যার ব্যাপারে বিশেষ আলোচনার পরিবেশই সেটা ছিল না। কিন্তু 
যখন মসজিদে নববীতে গুরুত্বের সাথে পুরো তারাবীহ একই ইমামের পেছনে প্রতিদিন 
হতে আরন্ত করে এবং শত শত মানুষের উপস্থিতিতে হতে থাকে তখন তারাবীর 
রাকাআত-সংখ্যা আর কোন গোপন বিষ্যু থাকেনি । এখন সবাই প্রকাশ্যেই দেখতে 
পাচ্ছিলেন, তারাবীর নামায কত রাকাআত এবং সাহাবায়ে কেরাম এতদিন পর্যস্ত কত 
রাকাআত পড়তেন। এবার দেখার বিষয় হল, টিলিনির সিজন রানিগে কারি 
নামা কত রাকাআত পড়া হত। 

আপনি সহীহ হাদীসের নির্ভযোগ্য কিতাবসমূহের পাতা উল্টাতে থাকুন, সহীহ এবং 
মুতাওয়াতির- অসংখ্য সূত্রে বর্ণিত রেওয়ায়াতের এক বিশাল ভাণ্ডার আপনি পেয়ে 


সহীহ হাদীসের আলোকে তারাবীর রাকাআত-সংখ্যা ১৫ 


যাবেন। যেখানে দেখতে পাবেন যে, আশারায়ে মুবাশশারা- জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 
দশ সাহাবী- (আবু বকর সিদ্দীক রা. ছাড়া । কেননা তিনি তখন জীবিত ছিলেন না) 
মুহাজির ও আনসারী সাহাবীবৃন্দ এবং অন্যান্য সাহাবায়ে কেরামের জীবদ্দশায় তারাবীর 
নামায বিশ রাকাআত এবং সবশেষে তিন রাকাআত বিতর পড়া হত। কয়েকটি 
রেওয়ায়াত দেখুন । 


খলীফায়ে রাশেদ হযরত উমর ফারূক রা.এর যুগ 
১. ইয়াধীদ ইবনে খুসায়ফা রহ.এর বিবরণ 
হি হারার বলেন, ররর ররর বলেছেন- 


4 নি ৮০০০ এএ ৫ প্৯ রি ৭২ -2৫ সর 


রি ০০ 
চা 


রি ৩ ভিডি ১৫০০ ৮৫-25 ৫ 8 ৩ 22৬ 353০8 4৫; ৩ ০ 
রা 4৫ ৮ 425 41014 ০০৪১ 


“তারা (সাহাবা ও তাবেয়ীন) উমর ইবনুল খাত্তাব রা.এর যুগে রমযান মাসে বিশ 
রাকাআত পড়তেন । তিনি আরো বলেছেন যে, তারা নামাযে শতাধিক আয়াত বিশিষ্ট 
সুরাসমূহ পড়তেন এবং উসমান ইবনে আফফান রা.এর যুগে দীর্ঘ নামাযের কারণে 
তাদের (কেউ কেউ) লাঠিসমূহে ভর দিয়ে দীড়াতেন।” -আসুসুনানুল কুবরা, বায়হাকী ২/৪৯৬ 

২. সাহাবী সায়েব ইবনে ইয়াধীদ রা.এর অন্য আরেকটি বিবরণ হল- 


পি ৫2 পি 4 +ঠি তি পির ০৩ 


রি ম্্ ০২৮৫ 2125 ০6০৪55420০0 ০7 $ 

“আমরা উমর ইবনুল খাত্তাব রা.এর যুগে বিশ রাকাআত এবং বিতর পড়তাম ।” 
-আস্সুনানুল কুবরা, বায়হাকী ১/২৬৭-২৬৮; মারিফাতুস সুনানি ওয়াল আসার, বায়হাকী ২/৩০৫ 

সায়েব ইবনে ইয়ামীদ রা.এর এই হাদীসটির সনদ সহীহ । অনেক হাদীসের ইমাম 
ও ফিকৃহের ইমাম এই হাদীস থেকে প্রমাণ গ্রহণ করেছেন এবং বেশ কয়েকজন 
হাফেযুল হাদীস তা সহীহ হওয়ার সুস্পষ্ট বক্তব্য. দিয়েছেন। যেমন ইমাম নববী, 
তকীউদ্দীন সুব্কী, ওলিউদ্দীন ইরাকী, বদরুদ্দীন আইনী, জালালুদ্দীন সুযুতী প্রমুখ । 
দেখুন আলমাজমূ শারহুল মুহাযযাব ৩/৫২৭; নাসবুর রায়াহ ২/১৫৪; উমদাতুল কারী শারহু 
সহীহিল বুখারী ৭/১৭৮; ইরশাদুস সারী শারহু সহীহিল বুখারী 8/৫৭৮ আলমাসাবীহ ফী 
সালাতিত তারাবীহ-আলহাভী ২/৭৪ ইত্যাদি 

সায়েব ইবনে ইয়াধীদ রা.এর উপরোক্ত হাদীসটিকে আরবের গায়রে মুকাল্লেদ 
আলেম শায়েখ নাসিরুদ্দীন আলবানী মারহুম এবং হিন্দুস্তানের গায়রে মুকাল্লেদ আলেম 
মাওলানা আব্দুর রহমান মুবারকপুরীর আগে কোন হাদীসের ইমাম, ফিকৃহের ইমাম বা 


১৬ সহীহ হাদীসের আলোকে তারাবীর রাকাআত-সংখ্যা 


কোন একজন মুহাদ্দিস মুহাক্কিক আলেম আমাদের জানা মতে যয়ীফ বলেননি । 
পূর্ববর্তীদের সম্মিলিত সিদ্ধান্তের বিপরীতে এই দুই ব্যক্তি কোন ধরনের দলীল-প্রমাণ 
ছাড়াই এই মমুতাওয়াতিরে মা'নুভী) হাদীসটিকে যয়ীফ বলে দিয়েছেন । এ প্রসঙ্গে শায়খ 
আলবানী মরহুম যে সব খেয়ানত ও অসাধুতা অবলম্বন করেছেন কিংবা যেসব 
ইফতার সাবেক গবেষক মুহাদ্দিস ইসমাইল ইবনে মুহাম্মদ আনসারী “তাসহীহু সালাতিত 
তারাবীহ ইশ্রীনা রাকাআতান ওয়ার্রাদ্দু আলাল আলবানী ফী তাযয়ীফিহী” কিতাবে 
দলীল-প্রমাণের ভিত্তিতে চিহিত করে দিয়েছেন । আর মাওলানা মুবারকপুরী যা কিছু 
করেছেন তার স্বরূপ উন্মোচন করেছেন মুহাদ্দিসুল হিন্দ হযরত মাওলানা হাবীবুর রহমান 
আজমী রহ. তার “রাকাআতে তারাবীহ" কিতাবে । শ্রদ্ধেয় আলেমগণ এই দুটি কিতাব 
অধ্যয়ন করতে পারেন। আল্লাহ যদি তাওফীক দেন তাহলে আশা আছে বাংলাভাষী 
পাঠক ভাই-বোনদের সুবিধার্থে এই কিতাব দুটির বাংলা অনুবাদ আমরা তাদের হাতে 
তুলে দিব। 


৩. তাবেয়ী ইয়াধীদ ইবনে রূমান রহ.এর বিবরণ 


টি 
তর পারলেন পি পা পাশটি ৯০১46 সি 
ঙ 


৪০৫ 25 2৫4 রি রি এ পাঞ্িত 


“উমর ইবনুল খাত্তাব রা.এর যুগে মানুষ (সাহাবা ও তাবেয়ীন) রমযান মাসে ২৩ 
রাকাআত পড়তেন ।” -মুয়াত্তা মালেক ৪০; আস্সুনানুল কুবরা, বায়হাকী ২/৪৯৬ 

৪. তাবেয়ী আব্দুল আযীয ইবনে রুফাই রহ.এর বিবরণ এ 
30505566৮৯5 09055 ০5০০৩ এ ৬ 9 

“উবাই ইবনে কা'ব রা. রমযান মাসে মদীনায় লোকদের নিয়ে বিশ রাকআত 
তারাবীহ এবং তিন রাকাআত বিত্র পড়তেন ।” -মুসান্নাফে ইবনে আবী শাইবা ২/২৮৫ 


৫. তাবেয়ী ইয়াহ্ইয়া ইবনে সাঈদ আনসারী রহ.এর বিবরণ 


পে 
রা বা পল পাত পটি আট 


5 ০2৮৯৪ ১৫:০০: 94১৮৭ ১১০৮৯৭।০৮ প৮৩! 
“উমর রা. এক ব্যক্তিকে আদেশ করেন, তিনি যেন লোকদের নিয়ে বিশ রাকাআত 
পড়েন।” -সুসান্নাফে ইবনে আবী শাইবা ২/২৮৫ 


এ ধরনের আরো অনেক রেওয়ায়াত আছে, যেগুলোর মূল বক্তব্য মুতাওয়াতির। 
ফলে এ বিষয়টি একাট্যভাবে প্রমাণিত হওযার ব্যাপারে কোন দ্বিধাদ্বন্দের অবকাশ থাকে 


সহীহ হাদীসের আলোকে তারাবীর রাকাআত-সংখ্যা ১৭ 


না। এরপরও আমাদের কিছু গায়রে মুকাল্লেদ বন্ধুর অভিযোগ হল, এই বর্ণনাগুলো 
মুরসাল' আর “মুরসাল' হল যয়ীফ, কাজেই ...। 

' অথচ তাবেয়ী ইমামগণের “মুরসাল' বর্ণনা প্রামাণ্য ও গ্রহণযোগ্য হওয়া দলীলের 
আলোকে প্রমাণিত এবং পূর্বসূরি ইমামগণ এব্যাপারে একমত ছিলেন। এরপর যদি 
একই বিষয়ে একাধিক “মুরসাল' রেওয়ায়াত থাকে কিংবা “মুরসাল' বর্ণনার সমর্থনে 
উম্মাহর অবিচ্ছিন্ন সম্মিলিত কর্মধারা বিদ্যমান থাকে তাহলে তার প্রামাণ্যতার ব্যাপারে 
কারো কোন দ্বিমত নেই। যারা “মুরসাল'কে যয়ীফ বলেছেন তারাও এক্ষেত্রে 
মুরসাল'কে সহীহ বা দলীলযোগ্য মনে করেন। 


এ কথাটির পক্ষে অসংখ্য উদ্ধৃতি দেওয়া যাবে । কিন্তু আমি এখানে শুধু শাইখুল 
ইসলাম ইবনে তাইমিয়া রহ.এর বক্তব্যটিই উদ্ধৃত করছি, যাকে আমাদের এই বন্ধুরাও 
অনুসরণীয় এবং 'আপন মানুষ" মনে করেন। তিনি বলেন- 


220 5005554: 0৫০) ৮০ 95015 21:05 5450701 

“যে “মুরসালের' অনুকূলে অন্য কোন কিছু পাওয়া যায় কিংবা পূর্বসূরিগণ যার 
অনুসরণ করেছেন তা ফকীহগণের সর্বসম্মতিক্রমে দলীল হিসেবে গ্রহণীয়।” -ইকামাতুদ 
দলীল আলা বুতলানিত তাহ্লীল, আলফাতাওয়াল কুবরা ৪/১৭৯ 

আরো দেখুন, তারই কিতাব মাজমূউল ফাতাওয়া ২৩/২৭১; মিনহাজুস সুন্নাতিন 
নাবাবিয়্যা ৪/১১৭ 

মোটকথা, উপরোক্ত পাচ রেওয়ায়াত এবং এধরনের অন্যান্য সহীহ রেওয়ায়াতের 
ভিত্তিতে এবং এরও উপরে সাহাবা-তাবেয়ীনের যুগ থেকে চলে আসা সম্মিলিত ও 
অবিচ্ছিন্ন কর্মের ভিত্তিতে আলেমগণের সর্ববাদীসম্মত বয়ান হল হযরত উমর রা.এর 
যুগে মসজিদে নববীতে বিশ রাকাআত তারাবীহ হত। 

এ নি এ প্রসঙ্গেই বলেছেন- 


টু ৮৭৩4 ৭46 


টো 
9৩5 ০৯৯৪ 


“এ বিষয়টি প্রমাণিত যে, উবাই ইবনে কা'ব রা. রমযানের তারাবীতে 
_ মুসন্ত্লীদেরকে নিয়ে বিশ রাকাআত পড়তেন এবং তিন রাকাআত বিতর পড়তেন ।” 
_মাজমুউল ফাতাওয়া ২৩/১১২-১১৩ 

বিশ রাকাআত তারাবীর ব্যাপারে তিনি আরো বলেছেন- 


ওঁ তীর্া তি এ ১254 পার পর 


নি] 425 2৮০) 17222 
“খুলাফায়ে রাশেদীনের সুন্নত এবং মুসলিম জাতির সম্মিলিত কর্ম দ্বারা এটি 
প্রমাণিত ।” -মাজমুউল ফাতাওয়া ২৩/১১৩ 


৩ 


১৮ সহীহ হাদীসের আলোকে তারাবীর রাকাআঙ-সংখ 


খলীফায়ে রাশেদ উসমান যিন-নূরাইন রা.এর যুগ 

হিজরী ১৪ সাল থেকে ফারূকে আযম রা.এর শাহাদত পর্যন্ত সর্বমোট ১০ বছর 
হযরত উসমান যিননুরাইন রা.এর উপস্থিতিতেই বিশ রাকাআত তারাবীহ হয়েছে । তিনি 
এর উপর কোন আপত্তি করেননি। এছাড়া আসৃসুনানুল কুবরা, বায়হাকীর উদ্ধাতিতে 
উল্লিখিত প্রথম হাদীসটিতে এ বিষয়ে ইঙ্গিত আছে যে, উসমান রা.এর যুগে বিশ 
রাকাআত তারাবীহ পড়া হত। উপরত্তু তিনি যদি নতুন কোন ফরমান জারি করতেন 
তাহলে অবশ্যই ইতিহাসের পাতায় তা সংরক্ষিত থাকত। 


খলীফায়ে রাশেদ আলী ইবনে আবি তালেব রা.এর যুগ 
৬. বিখ্যাত তাবেয়ী ইমাম আবু আব্দুর রহমান আসসুলামী রহ-এর বিবরণ 


১225 ০১৫০০ ০০৭, 5 3১০5 2551 5 ৯০৮ 
নব ন্১৮ ৎ& থে ০৮ 
রা 2521572 ভিড 
“আলী রা. রমযানে কারীগণকে ডাকেন এবং তাদের একজনকে আদেশ করেন, 
তিনি যেন লোকদের নিয়ে বিশ রাকাআত পড়েন এবং আলী রা. তাদেরকে নিয়ে বিতর 


পড়তেন ।” -আস্সুনানুল কুবরা, বায়হাকী ২/৪৯৬-৪৯৭ 
৭. তাবেয়ী আবুল হাসনা রহ.এর বিবরণ 


গি 
পাছে তে তি তি রি 


৮56০22859০০ ০৪745 ৮1-০5 ১৩১ ৮৮ চিত 


“আলী রা. এক ব্যক্তিকে আদেশ করেন, তিনি যেন লোকদের নিয়ে বিশ রাকাআত 
তারাবীহ পড়েন” -মুসান্নাফে ইবনে আবী শাইবা ২/২৮৫ 

উপরোক্ত রেওয়ায়াত দুটির সনদ গ্রহণযোগ্য । পারিভাষিক শব্দে প্রথমটির সনদ 
+:3) 2: এবং দ্বিতীয়টির সনদ 2£:৮ ০৮ ০৮০01 50, 1৮5)1 446 430] ৩৫৫ 

51 

দেখুন আলজাওহারুন নাকী, ইবনুত তুরকুমানী ২/৪৯৫-৪৯৭; রাকাআতে তারাবীহ, 
মুহাদ্দিস হাবীবুর রহমান আজমী ৭৭-৯০ 

মনে রাখবেন, ৬ নম্বরে উল্লিখিত রেওয়ায়াতটি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া 
রহ. মিনহাজুস সুন্নীতিন নাবাবিয়্যাহ ২/২২৪-এ এবং ইমাম শামসুদ্দীন যাহাবী রহ. 
আলমুন্তাকা ৫৪২-এ দলীল হিসেবে উল্লেখ করেছেন এবং এর মাধ্যমে প্রমাণ 
করেছেন যে, আলী রা. তারাবীর জামাআত, রাকাআত-সংখ্যা ইত্যাদি বিষয়ে দ্বিতীয় 
খলীফা হযরত ফারূকে আজম রা.এর রীতির উপরই ছিলেন। 


সহীহ হাদীসের আলোকে তারাবীর রাকাআত -সংখ্যা ১৯ 


হযরত আলী রা. যে বিশ রাকাআত তারাবীহ শিক্ষা দিয়েছেন তা এ থেকেও স্পষ্ট 
হয়ে যায় যে, তার বিশেষ বিশেষ ছাত্রদের আমলও এরূপ ছিল । যেমন, শুতাইর ইবনে 
গাফালা এবং আলী ইবনে রাবীআহ । এঁরা সবাই স্ব স্ব স্থানে অনেক বড় ইমাম ছিলেন 
এবং এঁরা সবাই তাবেয়ীনের অন্তর্ভূক্ত । তাদের সবার ব্যাপারেই হাদীসের কিতাবসমূহে 
বিশ রাকাআত পড়ার অনেক রেওয়ায়াত সহীহ সনদে বিদ্যমান আছে। 

দেখুন, মুসান্নাফে ইবনে আবী শাইবা ২/২৮৫; আস্সুনানুল কুবরা, বায়হাকী ২/৪৯৬; 
কিয়ামুল লাইল, মুহাম্মদ ইবনে নাস্র আলমারওয়াধী ২০০-২০২ 

এ পর্যন্ত যা কিছু উল্লেখ করা হয়েছে তার সারকথা হল, বিশ রাকাআত তারাবীহ 
খুলাফায়ে রাশেদীনের সুন্নত ছারা প্রমাণিত । হযরত উমর, হযরত আলী রা.এর যুগে 
তাদের আদেশক্রমে বিশ রাকাআত তারাবীহ হত । হযরত উসমান রা. উমর ফারূক 
রা.এর যুগে এবং নিজ খেলাফতকালে এমনটিই করেছেন । এটাই সুনির্ধারিত। আর 
হযরত আবু বকর সিদ্দীক রা. থেকে বিশ রাকআতের বিরুদ্ধে একটি অক্ষরও কোথাও 
নেই। কোন একটি বিষয় খুলাফায়ে রাশেদীনের কোন একজনের সুন্নত হিসেবে 
প্রমাণিত হয়ে গেলেও তা মুসলিম উম্মাহর জন্য অবশ্য অনুসরণীয় হয়। এখন যদি 
কোন বিষয় তিনজন খলীফা থেকে প্রমাণিত হয় তাহলে তার ব্যাপারে উম্মাহর করণীয় 
কী হবে তা সহজেই বোধগম্য! এ পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
সেই ওসিয়তটি পুনরায় স্মরণ করুন, “তোমাদের মধ্যে যারা আমার পরে বেঁচে থাকবে 
তারা অনেক মতভেদ দেখতে পাবে । তোমরা আমার পরে আমার সুন্নত এবং আমার 
হেদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশেদীনের সুন্নরতকে আকড়ে রেখো । একে অবলম্বন কর 
এবং মাড়ির দীত দ্বারা কামড়ে রেখো । তোমরা (ধর্মীয় বিষয়ে) সব ধরনের 
নবআবিষ্কৃত বিষয়াদি থেকে বেঁচে থাকবে । কেননা, সকল নতুন জিনিস বেদআত | 
আর সকল বেদআত গোমরাহী ।” 


দ্বিতীয় ও তৃতীয় দলীল ঃ মুহাজির ও আনসারীগণের ইজমা এবং 
অন্য সকল সাহাবীর ইজমা 

কুরআন কারীম সাহাবায়ে কেরামকে হেদায়াতপ্রাপ্ত এবং অনুসরণযোগ্য সাব্যস্ত 
করেছে। বিশেষ করে মুহাজির ও আনসারী সাহাবীগণের অনুসরণের আদেশ দিয়েছে। 
হাদীস শরীফের আলোকে এ বিষয়ে উচু পর্যায়ের আলোচনা করেছেন৷ আলোচনাটি 
দেখার মত ও পড়ার মত । _ইলামুল মুয়াক্কিয়ীন ৪/৯৪-১১৯; শিয়া-সুন্ী ইখতিলাফাত আওর 
সিরাতে মুসতাকীম, মাওলানা ইউসুফ লুধিয়ানভী ৩২৬-৩৫১ 


২০ সহীহ হাদীসের আলোকে তারাবীর রাকাআত-সংখ্যা 


যাহোক কোন বিষয়ে মুহাজির ও আনসারী সাহাবীগণের একমত্য প্রতিষ্ঠিত হলে তা 
হওয়ার ব্যাপারে শুধু মুহাজির ও আনসার নয়, সকল সাহাবীর একমত্য রয়েছে। 

মসজিদে নববীতে ১৪ হিজরী থেকেই হযরত উবাই ইবনে কাব রা.এর 
ইমামতিতে প্রকাশ্যে বিশ রাকাআত তারাবীহ পড়া হত প্রশ্ন হল, সেই সময় মুসল্লী ও 
মুক্তাদী হতেন কারা? এই মুহাজির ও আনসারী সাহাবীগণই সেই মুবারক জামাআতের 
মুসন্্রী ও মুক্তাদী ছিলেন। শীর্ষস্থানীয় সাহাবায়ে কেরাম- যাদের থেকে অন্যান্য সাহাবী 
দ্বীন শিখতেন, যারা কুরআনের শিক্ষা, হাদীস-বর্ণনা ও ফিক্হ-ফত্ওয়ার স্তশ্ত ছিলেন 
তাঁদের- অধিকাংশই তখন মদীনায় ছিলেন। দু একজন যারা মদীনার বাইরে ছিলেন 
তারাও মন্কা-মদীনার সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন এবং খলীফায়ে রাশেদের 
কর্ম ও সিদ্ধান্ত সম্পর্কে ওয়াকিফ-হাল থাকতেন; তাদের একজনও কি বিশ রাকাআত 
তারাবীর বিপক্ষে কখনো কোন আপত্তি করেছেন? আপত্তি তো দূরের কথা, তাদের কর্মও 
তো খুলাফায়ে রাশেদীন থেকে অভিন্ন ছিল। তাদের জীবদ্দশায়ও এবং তাদের 
ইন্তেকালের পরেও । বিখ্যাত তাবেয়ী ইমাম আতা ইবনে আবী রাবাহ মন্কী রহ. 
(২৭- ১১৪হি.) বলেন_ 758555755 

১৯1০ 2 2৮৯৪5 9১ ০1-০, ১ ৮0০01 ৫৭ 

“আমি লোকদেরকে (সোহাবা-প্রথম সারির তাবেয়ীনকে) দেখেছি, তারা বিতরসহ 
তেইশ রাকাআত পড়তেন ।” -সমুসান্নাফে ইবনে আবী শাইবা ২২৮৫ 

আর আতা ইবনে আবী রাবাহ রহ তো নিজেই বলেছেন, আমি দুইশ সাহাবীর 
সাক্ষাৎ পেয়েছি । -তাহ্যীবুল কামাল ১৩/৪৯ 


অন্যান্য তাবেয়ী থেকেও এরূপ বিবরণ আছে। এই বাস্তবতাকেই ইমাম ইবনে 
আব্দুল বার রহ. 'আলইস্তিযকার' কিতাবে নিনোক্ত শব্দ উল্লেখ করেছেন- 
22050102১৬৯ ১৮৪ ০০ তলে ০০ (০15৯ 
“এটিই উবাই ইবনে কাব রা. থেকে বিশুদ্ধরূপে প্রমাণিত এবং এতে সাহাবীগণের 
কোন ভিন্নমত নেই ।” -আলইস্তিয্কার ৫/১৫৭ 


বির রর 

দির নিতে ডি রি 2 
ঘি 24572157 21০54582585 
০৫ বি 1 নন ১৮০91) ০১৮৯ +1| : রি ৫ 


“এটা প্রমাণিত যে, উবাই ইবনে কাব রা. রমযানের তারাবীতে লোকদের নিয়ে 


রর 


সহীহ হাদীসের আলোকে তারাবীর রাকাআত -সংখ্যা ২১ 


বিশ রাকাআত পড়তেন এবং তিন রাকাআত বিতর পড়তেন । তাই অনেক আলেম 
এই সিদ্ধান্তে পৌছেছেন যে, এটিই সুন্নত । কেননা, উবাই ইবনে কাব রা. মুহাজির ও 
আনসারী সাহাবীগণের উপস্থিতিতেই বিশ রাকাআত পড়িয়েছেন এবং কোন একজনও 
তাতে আপত্তি করেননি ।” -মাজমুউল ফাতাওয়া, ইবনে তাইমিয়া ২৩/১১২-১১৩ 


ইমাম আবু বকর কাসানী রহ. তারাবীর নামায বিশ রাকাআত না তারচেয়ে বেশি- 
যেমনটি “হাররা'এর হৃদয়বিদারক ঘটনার আগ থেকে মদীনাবাসীর আমল ছিল- এর 
আলোচনা প্রসঙ্গে বলেন- 


০০ চিনা ঠ৬ রত নেট 
21025 রা ১ 304 ০৮০০ 2০৮০ ০৯১ ৮০০16 
পপি 
বু 25১251251 1222515 
দিতি ৩৭ 4 পি? ০৫০৫ তি পি তা ২০ এটি 
52084 2০55৮555221 45 ৮5৮৫:৮০৪ ১ 


চে ৮ 


৫১১ ০৮০ 45 ০০০] | ১৯--১ 

“অধিকাংশ উলামায়ে কেরাম যা বলেছেন, তা-ই ঠিক। কেননা হযরত উমর রা. 

রমযান মাসে সাহাবায়ে কেরামকে উবাই ইবনে কা'ব রা.এর ইমামতিতে একত্র করেন 

এবং উবাই ইবনে কা'ব তাদেরকে নিয়ে প্রতিরাতে বিশ রাকাআতই পড়তেন এবং 

তাদের একজনও এ ব্যাপারে আপত্তি উত্থাপন করেননি । সুতরাং এব্যাপারে তাদের 
সকলের ইজমা সম্পন্ন হয়েছে।” -বাদায়েউস সানায়ে ১/৬৪৪ 


ইমাম ইবনে কুদামা মাকদেসী রহ, বলেন- 
০53৩ 4৭১ ১৮০2 ৮১224214505 জেটি 1751 


“উমর রা. যা করেছেন এবং তার খেলাফতকালে অন্যান্য সাহাবীগণ যে ব্যাপারে 
একমত হয়েছে, তা-ই অনুসরণের অধিক উপযুক্ত ।” -আলমুগনী ২৬০৪ 

মোটকথা, সাহাবায়ে কেরামের পুণ্যযুগে তারাবীর ব্যাপারে “সাবীলুল মুমিনীন" 
মুমিনদের সকলের অনুসৃত পথ এই ছিল যে, তারা বিশ রাকাআত তারাবীহ পড়তেন 
এবং কেউ তার উপর আপত্তি করতেন না। কেউ এটাকে না জায়েযও বলতেন না 
কিংবা বেদআত বা হাদীস ও সুন্নাহর খেলাফও আখ্যা দিতেন না। এজন্য যারা বিশ 
রাকাআত তারাবীর উপর আপত্তি করে এবং তাকে সুন্নাহ বা হাদীসের খেলাফ বলে 
তারা সাবীলুল মুমিনীন থেকে বিচ্যুতিই গ্রহণ করে নিয়েছে। 

রা 


তে পাপরুলী শরণ চি বক 
রর নি ক্%৫ শা তন, 


২২ সহীহ হাদীসের আলোকে তারাবীর রাকাআত-সংখ্যা 


“যে- কেউ রাসুলের বিরুদ্ধাচরণ করে, তার কাছে সরল পথ প্রকাশিত হওয়ার পর 
এবং সকল মুমিনের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, আমি তাকে ওই দিকেই ফেরাব 
যেদিক সে অবলম্বন করেছে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব । আর তা নিকৃষ্টতর 
গন্তব্যস্থান।” -সুরা নিসা ১১৫ 


চতুর্থ দলীল $ঃ মারফু হুক্মী 

 মারফু হুক্মী হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদীস বা শিক্ষা য 
বর্ণনার সাধারণ রীতি অনুসারে হাদীস হিসেবে বর্ণিত হয়নি, কিন্তু বাস্তবে তা নবীজীর 
হাদীস । উসূলে হাদীস ও উসূলে ফিক্‌হের সর্বজনস্বীকৃত মূলনীতি অনুযায়ী মারফু হুক্মী 
মারফু হাদীসের (নবীজীর শিক্ষা ও নির্দেশনার)ই একটি প্রকার । 

আমরা ইতিপূর্বে খুলাফায়ে রাশেদীনের সুন্নত, মুহাজির ও আনসারী সাহাবীগণের 
একমত্য এবং সাহাবায়ে কেরামের ইজ্মা উল্লেখ করেছি । এ সবগুলো স্বতন্ত্র দলীল; 
কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলেই দেখা যাবে এগুলো পরোক্ষভাবে মারফূ হাদীস 
(তথা নবীজীর শিক্ষা ।) কেননা নামাযের রাকাআত-সংখ্যা কী হবে তা শুধু কিয়াস ও 
যুক্তি দ্বারা নির্ধারণ করা যায় না। এজন্য শরীয়ত প্রতি নামাযের রাকাআত সংখ্যা নির্ধারণ 
করে দিয়েছে । একথা ঠিক যে, নফল নামাযের রাকাআত সংখ্যা নির্ধারিত নয় । হাদীস 
শরীফের বক্তব্য অনুযায়ী মানুষ দুই রাকাআত করে যত রাকাআত ইচ্ছা পড়তে পারে; 
কিন্তু তারাবীর নামায যেহেতু সুন্নতে মুয়াক্কাদা, তাই এর ব্যাপারে নফল নামাযের নিয়ম 
প্রয়োগ করা সম্ভব নয়। কিন্তু তারপরও যদি সাধারণ নফল নামাযের নীতি এই সুন্নতে 
মুয়াক্কাদা নামাযের ক্ষেত্রেও প্রয়োগ করা হয় তাহলে সর্বোচ্চ এতটুকু বলা যায় যে, যার 
যত রাকাআত ইচ্ছা সে তত রাকাআত পড়বে । 


তারাবীর নামায বিশ রাকাআত হবে তাতো এই নীতির আলোকে বলা যায় না। 
সুনির্দিষ্টভাবে রাকাআত সংখ্যা নির্ধারণের জন্য শরীয়তের পক্ষ থেকে তা নির্ধারণ করে 
দেওয়া অপরিহার্য । শুধু কিয়াস বা যুক্তির মাধ্যমে এটি সম্ভব নয়৷ সুতরাং বলতেই হবে 
সাহাবায়ে কেরাম এটি নবীজী থেকেই গ্রহণ করেছেন। উসূলে হাদীস ও উসূলে 
ফিক্‌হের নীতি হল কোন একজন সাহাবীর এমন কোন শিক্ষা বা নির্দেশনা যা কিয়াস বা 
ইজ্তিহাদের ভিত্তিতে হতে পারে না- যেহেতু সাহাবায়ে কেরাম ছ্বীনের ব্যাপারে কোন 
সিদ্ধান্ত শুধু আন্দাজের ভিত্তিতে দিতে পারেন না- তাই তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম থেকেই গ্রহণকৃত গণ্য করা হয় এবং মারফু হুক্মী হিসেবে সাব্যস্ত হয়।. 
সম্মিলিত কর্ম ও সিদ্ধান্তের ব্যাপার এবং তাদের মধ্যে বিশেষভাবে আশারায়ে মুবাশ্শারা 


সহীহ হাদীসের আলোকে তারাবীর রাকাআত -সংখ্যা ২৩ 


ও সুহাজির-আনসারী সাহাবীগণের শিক্ষা ও নির্দেশনার ব্যাপার ৷ তো এধরনের বিষয়ে 
যা ইজতিহাদের ভিত্তিতে সম্পন্ন করা সম্ভব নয় সাহাবায়ে কেরামের এই শিক্ষা মারফু 
হুক্মী দ্বাড়া আর কী হতে পারে! 

ইমাম আবু হানীফা রহ. এই বাস্তবতা অত্যন্ত স্পষ্ট ভাষায় তার শাগরিদ “কাধিল 
কুযাত' ইমাম আবু ইউসুফ রহ.কে লক্ষ্য করে বলেছিলেন। ফিকৃহে হানাফীর 
নির্ভরযোগ্য কিতাব “আলইখতিয়ার লি-তালীলিল মুখতার'এর বরাতে পূর্ণ কথাটি 
উল্লেখ করছি পা পু 59৭৫৫ 4৯৮৮৫ ০৮ »৫ ৫৯৫ 


ি2215454 ৩৩০০০ এ ০৫ পভ ৬1৩৮ 


নত ঠ৩৩০০85 পেরি টা 5 ০8:24 পারতে 8 

রি 2৮ (১৮2) 0552 12226 4155 ১ ০১১1০) ০ 
৮৮২/5৫7০৮০৫০৪৪৫৫৫ ৭ টিপ 
১০০৪০৯০০555 295প 


রতি পাটি হী তা রর 


পু পিএ ৬ ০১০০৩ ৮1০ 501? ৮৮22 


পে 2 ৪৮ 5৫201 এপস ঠক 9৭৫/ ৭৫ পভ তা ডি তির 
তি ৪১৮০৪ তে 45 85 ৩৪ রা 
নিপাত, পপ ৭ রিবা 2 পে 5৭ 


2১০৪ ৭ ৬৮০ 


30 1207 2৮291; 2 52৮ 
“আসাদ ইবনে আমর ইমাম আবু ইউসুফ রহ. থেকে বর্ণনা করেছেন যে, আমি 
আবু হানীফা রহ.কে তারাবীহ এবং এব্যাপারে উমর রা.এর কর্ম সম্পর্কে প্রশ্ন করি। 
তিনি এর উত্তরে বলেছেন, তারাবীহ সুন্নতে মুয়াক্কাদা এবং উমর রা. তা নিজের পক্ষ 
থেকে অনুমান করে নির্ধারণ করেননি । তিনি এ ব্যাপারে নতুন কিছুর আবিষ্কারও 
করেননি । তিনি দলীলের ভিত্তিতে এবং নবীজী থেকে প্রাপ্ত কোন নির্দেশনার ভিত্তিতে 
এই আদেশ করেছেন। তাছাড়া উমর রা. এই নিয়ম চালু করেন এবং উবাই ইবনে 
কাঁব রা.এর ইমামতিতে সকল মানুষকে একত্র করে দেন। ফলে তারা সবাই এই 
নামাযটি জামাআতের সাথে আদায় করতে থাকেন। তখন সাহাবায়ে কেরামের 
খ্যাও ছিল প্রচুর । যাদের মধ্যে উসমান, আলী, ইবনে মাসউদ, ইবনে উমর, তলহা, 
যুবায়ের, মুআজ ও উবাই রা. প্রমুখ বড় বড় মুহাজির ও আনসারী সাহাবী ছিলেন। 
তাদের কেউই এ বিষয়টিকে প্রত্যাখ্যান করেননি; বরং সবাই তার সমর্থন করেছেন 
এবং তার সাথে একমত পোষণ করেছেন এবং অন্যদেরকে এই আদেশই 
করেছেন ।” -আলইখতিয়ার লি-তালীলিল মুখতার, ইমাম আবুল ফযল মাজদুদ্দীন আলমাওসিলী 
১/৭৪ 


২৪ সহীহ হাদীসের আলোকে তারাবীর রাকাআত-সংখ্যা 


পঞ্চম দলীল ঃ সুন্নতে মুতাওয়ারাসা 

ইমাম আবু হানীফা রহ.এর উপরোক্ত বক্তৃতা যা নিঃসন্দেহে বাস্তবতার বিবরণ এবং 
প্রত্যেক সুস্থ-বুদ্ধির অধিকারী, শরীয়তের যথার্থ জ্ঞানীরই আত্মার ধ্বনি তা থেকে এ 
বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে, বিশ রাকাআতের বিষয়টি নবী-শিক্ষার উপরই ভিত্তিশীল, যে 
শিক্ষার উপর সাহাবা যুগ থেকেই মুসলিম উম্মাহর ব্যাপক ও সম্মিলিত কর্মধারা জারি 
হয়েছে। নবী-শিক্ষার এই প্রকারটিকে “সুন্নতে মুতাওয়ারাসা' (ব্যাপক ও সম্মিলিত 
কর্মের মাধ্যমে অনুসৃত সুন্নত) বলা হয়; যার শক্তি ও মাকাম শুধু মৌখিক বর্ণনাসূত্রে 
প্রাপ্ত বিবরণ থেকে অনেক বেশি । এই নীতিটির ব্যাপারে আরো জানার জন্য শ্রদ্ধেয় 
আলেমগণ নিঙ্োক্ত কিতাবসমূহ অধ্যায়ণ করতে পারেন- 
গা 42401 ০5 (1) 1% ০41 4:০1 ৩8০০0) 
251 2 (£) £৬ এ ০০ ৬১০০ ৮৩৮ 522150]| 95 55801 (৮) *শ। 

৭০-/১০ 71১০ ৯৬৮০ (৮:54 জেখি। 91 ত ০৪৮। 

আর এই সুন্নতে মুতাওয়ারাসা হল তারাবীর রাকাআত বিষয়ক মাসআলাটির মূল 

বুনিয়াদ। আমাদের আগের আলোচনা থেকেও বিষয়টি প্রমাণিত হয়েছে । আরো 


স্পষ্টভাবে বোঝার জন্য নি্নোক্ত রেওয়ায়াতটি লক্ষ করুন। 
শপ দাদা সপ 


8655 35052552750 55. বিল টনি 4 49061 
বির € ৬ পা পিশউ্টি তি পি এপ তা পচ নে পাপ তি 


72 45515525595. :0035 (০ লাত১ ০৯৮৯ ০ 


পা পরি পি লিঃ রর 


৪5 ০5৮৪7% 
“হযরত উমর রা. উবাই ইবনে কা“ব রা.কে রমযান মাসে লোকদের নিয়ে নামায 
উত্তমরূপে কুরআন পড়তে পারে না। আপনি যদি রাতে তাদের সামনে কুরআন 
পড়তেন । হযরত উবাই রা. উত্তরে বললেন, আমীরুল মুমিনীম, এ বিষয়টি তো আগে 
ছিল না। উত্তরে তিনি বললেন, তা আমি জানি; কিন্তু এটা ভাল। এরপর হযরত উবাই 
তাদেরকে নিয়ে বিশ রাকাআত নামায পড়েন।” -আলআহাদীসুল মুখতারাহ, ইমাম জিয়াউদ্দীন 
মাকদেসী ১/৩৮৪; তাসদীদুল ইসাবা ৮০; মুসনাদে আহমাদ ইবনে মানী-কানফুল উম্মাল ৮/৪০৮, হাদীস 
২৩৪৭১ 
আলআহাদীসুল মুখতারাহ'র- যা সহীহ হাদীসের একটি খুব ভাল সংকলন- সনদ খোদ 


সহীহ হাদীসের আলোকে তারাবীর রাকাআত-সংখ্যা ২৫ 


শায়খ আলবানী মরহুম তার কিতাবে উল্লেখ করেছেন এবং একে যয়ীফ সাব্যস্ত করার 
চেষ্টা করেছেন। কিন্তু বাস্তব কথা হল সনদটি “হাসান' পর্যায়ের এবং সেই সনদে বর্ণিত 
হাদীসটির বক্তব্য আরো অন্যান্য দলীল-প্রমাণের ভিত্তিতে সহীহ। 


এই হাদীসে লক্ষ করার ব্যাপার হল কয়েকটি ছোট ছোট জামাআতকে একত্র করে 

এক ইমামের পেছনে একটি বড় জামাআত বানিয়ে দেওয়া একটি ব্যবস্থাপনা বিষয়ক 
ব্যাপার । শরীয়তের পক্ষ থেকে এর নিবিদ্ধতার কোন দলীল নেই; বরং তা শরীয়তের 
রুচির সাথে সাযুজ্যপূর্ণ। তথাপি উবাই ইবনে কা'ব রা. এ ব্যাপারে নিজের খট্কার 

কথা উল্লেখ করেছেন এবং বলে দিয়েছেন-%৫4 ) 441১ “এভাবে এক 

জামাআতে তারাবীহ পড়ার ব্যবস্থা তো আগে ছিল না।' এরপর হযরত উমর রা. তাকে 
বিষয়টি বুঝিয়ে দিলে তিনি সম্মত হন। কিন্তু তারাবীর রাকাআত সংখ্যার ব্যাপারে 
তাকে কোন কথা বলতে হয়নি । তিনি বিনা দ্বিধায় বিশ রাকাআত তারাবীহ প্রড়িয়েছেন। 
এটা কীভাবে সম্ভব হল? যদি বিশ রাকাআত তারাবীর ব্যাপারে তার কাছে নবী-আদর্শ 
বিদ্যমান না থাকতো তাহলে তো তিনি আরো শক্তভাবে বলতেন- ৩৫৫৫1 25415 ৫! 
“এই বিষয়টি তো আগে ছিল না।" তারাবীর রাকাআত-সংখ্যা তো কোন ব্যবস্থাপনা 
বিষয়ক ব্যাপার নয়, শরীয়তের ব্যাপার এবং শরীয়তের একটি বিধান। যদি প্রথম 
থেকে অন্য কোন রীতি থাকত যেমন প্রথমে আট রাকাআত ছিল আর এখন নতুন করে 
বিশ রাকাআত শুরু হচ্ছে তাহলে যে ব্যক্তি একটি ব্যবস্থাপনা বিষয়ক ব্যাপারে বলেন, 
এ বিষয়টি আগে ছিল না, শরীয়তের বিধান-বিষয়ক ব্যাপারে তার অবস্থান কী হবেঃ, 
কিন্তু না উবাই ইবনে কাব রা. এ ব্যাপারে কোন আপত্তি করেছেন, না আশারায়ে 
মুবাশশারার কেউ, না কোন মুহাজির বা আনসারী সাহাবী আর না অন্য কোন সাহাবী । 
যদি তাদের নিকটে বিশ রাকআত তারাবীর ব্যাপারে কোন নববী-শিক্ষা না থাকত বরং 
এর বিপরীতে আট রাকাআতের শিক্ষাই থাকত তাহলে তারা সবাই কীভাবে নিশ্চুপ 
থাকেন? কীভাবে নিজেরা বিশ রাকাআত পড়তে থাকেন? আর কীভাবেই বা মসজিদে 
নববীতে বিশ রাকাআত হওয়ার উপর সন্তুষ্ট থাকেন? 

একেতো এ বিষয়টি কিয়াস বা ইজতিহাদের ভিত্তিতে সমাধা করার মত নয়; 

তাছাড়া কোন রেওয়ায়াতেই এ বিষয়টি প্রমাণিত নয় যে হযরত উমর রা. তারাবীর 
রাকাআত সংখ্যার ব্যাপারে মুহাজির বা আনসারীদের সাথে কোন পরামর্শ করেছেন, 
অথচ শরীয়তের বিষয়াদি এবং ব্যবস্থাপনা বিষয়ক ব্যাপারাদিতে সাহাবীদের সাথে 
পরামর্শ করাই তার সাধারণ অভ্যাস ছিল। তো কোন ধরনের পরামর্শ ইত্যাদি ছাড়া 
কীভাবে সবাই বিশ রাকাআতের ব্যাপারে একমত হয়ে গেলেন? কোন সন্দেহ নেই যে, 
তাদের এই এঁকমত্যের পেছনে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ 


২৬ সহীহ হাদীসের আলোকে তারাবীর রাকাআত-সংখ্যা 


বিষয়ক শিক্ষা ও নির্দেশনাই কার্যকর ছিল। যদি তারাবীর ব্যাপারে তাদের কাছে 
নববী-শিক্ষা এটাই হত যে, তারাবীহ কেবল আট রাকাআতই হতে হবে, তাহলে না 
হযরত উবাই বিশ রাকাআত পড়াতেন, না মুহাজির-আনসার ও অন্যান্য সাহাবায়ে কেরাম 
এসম্পর্কে নিশুপ থাকতেন । 

দ্বীনের ব্যাপারে সাহাবায়ে কেরামের সংবেদনশীলতার সামান্য জ্ঞান যারা রাখেন 
তারা এ বিষয়টি খুব ভালভাবে অনুধাবন করতে সক্ষম হবেন । এই অবনতির যুগেও 
কোন বেদআতের সূচনা ঘটলে উলামায়ে কেরাম তার প্রতিবাদে মুখর হয়ে উঠেন; তো 
একটু চিন্তা করুন, সেই পুণ্যযুগের ব্যাপারে আপনার ধারণা কী হওয়া উচিত? 


সেই সোনালী সমাজের ব্যাপারে এই কল্পনাও কী করা সম্ভব যে, সেখানে 
নববী-শিক্ষা ও নির্দেশনার পরিপন্থী একটি নতুন পথের উদ্তব ঘটবে আর তীরা সেটাকে 
শরীয়ত হিসেবে গ্রহণ করে নিবেন? নাউযুবিল্লাহ মিনযালিক। 


সারকথা হল, বিশ রাকাআত তারাবীর ব্যাপারে মুহাজির ও আনসারের এঁকমত্য, 
সাহাবায়ে কেরামের ইজ্মা এবং খুলাফায়ে রাশেদীনের সুন্নতের মূলে রয়েছে তারাবীহ 
সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ফরমান বা আমল- যা 
মুসলিম উম্মাহর মধ্যে ব্যাপক ও অবিচ্ছিন্রভাবে আজ পর্যন্ত বিদ্যমান রয়েছে । একেই 
সুন্নতে মুতাওয়ারাসা বলে- যা হাদীস ও সুন্নাহর একটি উন্নত প্রকার এবং যার অনুসরণ 
করার আদেশ মুমিনদেরকে করা হয়েছে। 


ষষ্ঠ দলীল ঃ মারফু হাদীস 

এখন প্রশ্ন হল সেই নববী ফরমান বা নববী আমলের বিবরণ কোথায়? এর উত্তর 
আমি আগেই উল্লেখ করেছি যে, যে নববী-শিক্ষা সাহাবা যুগ থেকে ব্যাপক ও অবিচ্ছিন্ন 
কর্ম-ধারার মাধ্যমে, মারফু হুক্মীর মাধ্যমে, ইজমায়ে সাহাবার বা খুলাফায়ে রাশেদীনের 
সুন্নতের ভিত্তিরূপে পরবতী লোকদের কাছে পৌঁছেছে, তার ব্যাপারে মৌখিক 
বিবরণ-ভিত্তিক বর্ণনাধারার আর প্রয়োজন থাকে না । এসব ক্ষেত্রে কখনো মৌখিক 
বিবরণ সহীহ সনদে বিদ্যমান থাকে, আবার কখনো যয়ীফ সনদে থাকে । কখনো 
একেবারেই থাকে না। -ফাতহুল বারী শরহু সহীহিল বুখারী, ইমাম ইবনে রজব হান্ধলী ৬/১২৪ 

কিন্তু যেহেতু মৌখিক বর্ণনাধারার চেয়ে উপরোক্ত পন্থাগুলো প্রামাণ্যতার ক্ষেত্রে 
অধিক শক্তিশালী, তাই শুধু এ কারণে যে, মৌখিক বর্ণনার মাধ্যমে প্রমাণিত নয়, 
উপরোক্ত দলীল-প্রমাণ ছারা প্রমাণিত কোন বিষয়কে অস্বীকার করার কোন সুযোগ 
শরীয়তে নেই । সুস্থ বিবেক-বুদ্ধির আলোকেও এ বিষয়টি হাস্যকর যে, একদিকে 
দ্ুএকজন বর্ণনাকারী থেকে প্রাপ্ত বিবরণকে শুধু এজন্য যে তা মৌখিক বর্ণনাসূত্রে বর্ণিত 


সহীহ হাদীসের আলোকে তারাবীর রাকাআত-সংখ্যা ২৭ 


হয়েছে, গ্রহণ করা হবে, অপরদিকে নবীজীর যে শিক্ষারটি সুন্নতে মুতাওয়ারাসা এবং 
খুলাফায়ে রাশেদীনের সুন্নতের মাধ্যমে সংরক্ষিত হয়েছে তা অস্বীকার করা হবে। 
অথচ দ্বিতীয় বিষয়টি হাদীসে মুতাওয়াতিরের (বিপুলসংখ্যক বর্ণনাকারীর বিবরণের) 
মাধ্যমে প্রাপ্ত শিক্ষার সমপর্যায়ভুক্ত । তথাপি বিশ রাকাআত তারাবীর ব্যাপারে উপরোক্ত 
শক্তিশালী দলীল-প্রমাণ ছাড়াও নববী-আমলের একটি মৌখিক বিবরণও হাদীসের 
কিতাবে বিদ্যমান রয়েছে। 

ইমাম আবু বকর ইবনে আবী শাইবা রহ. (১৫৯-২৩৫ হি.) তার মূল্যবান হাদীস 
সংকলন আলমুসান্নাফ-এ বলেন- 
০৫ সপ ০০ 19০৮8৮72৮৮4 6 (1 রি ১95০১ ০2এহট 2 
85155857551 ০ 

72৯15৮5০৮৯5 9০5 

“আমাকে ইয়াধীদ ইবনে হারুন হাদীস বয়ান করেছেন। তিনি বলেন, আমাকে 
ইবরাহীম ইবনে উসমান বলেছেন, তিনি হাকাম থেকে, তিনি মিকসাম থেকে এবং 
তিনি ইবনে আব্বাস রা. থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম রমযান মাসে বিশ রাকাআত তারাবীহ ও বিতর পড়তেন ।” _-আলমুসান্নাফ ২/২৮৮ 


এই হাদীসটি আমাদের হাতের নাগালের অন্যান্য নির্ভরযোগ্য কিতাবেও রয়েছে। 
যেমন, আলমুনতাখাব মিন মুসনাদি আবৃদ ইবনে হুমাহীদ ২১৮, হাদীস ৬৫৩; আস্সুনালুল 
কুবরা, বায়হাকী ২/৪৯৬; আলমুজামুল কাবীর, তবারানী ১১/৩১১, হাদীস ১২১০২, 
আলমুজামুল আওসাত, তবারানী ১/৪৪৪, হাদীস ৮০২; আত্তাম্হীদ, ইবনে আব্দুল বার 
৮/১১৫); আলইস্তিযুকার ৫১৫৬ 

এই হাদীসটির ব্যাপারে গায়রে মুকাল্লেদদের দাবি হল, এটি মওযু। কিন্তু যখন 
তাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হল যে, কোন হাদীসের ইমাম বা অন্তত নির্ভরযোগ্য কোন 
মুহাদ্দিসের উদ্ধৃতিতে এর মওযু হওয়া প্রমাণ কর, শুধু মৌখিক দাবিতে কাজ হবে না, 
তখন তারা এর কোন উদ্ধৃতি দিতে সক্ষম হয়নি । 


হাঁ, এটা ঠিক যে, একদল মুহাদ্দিস এর সনদকে যয়ীফ বলেছেন। কেননা এর 
সনদে ইবরাহীম ইবনে উসমান নামক একজন রাবী রয়েছে যিনি যয়ীফ । (মনে রাখতে 
হবে যে, অগ্রগণ্য মতানুসারে ইবরাহীম ইবনে উসমানকে চরম যয়ীফ বা 
মাতরূক-পরিত্যাজ্য বলা ঠিক নয়। দেখুন আলকামিল, ইবনে আদী ১/৩৮৯-৩৯২; 
তাহযীবুত তাহযীব ১/১৪৪; ইলাউস সুনান ৭/৮২-৮৪; রাকাআতে তারাবী, মুহাদ্দিস হাবীবুর 
রহমান আজমী ৬৩-৬৯; রিসালায়ে তারাবীহ, মাওলানা গোলাম রাসূল (আহ্‌লে হাদীস 
আলেম) ২৪-২৫ | 


২৮ সহীহ হাদীসের আলোকে তারাবীর রাকাআত-সংখ্যা 

মওযু ও যয়ীফের মধ্যে আসমান-যমিন পার্থক্য ৷ মওযু তো হাদীসই নয়, মিথ্যুকরা 
একে হাদীসের নামে চালিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করেছে মাত্র । আর যয়ীফ অর্থ হল 
বিবরণটির সনদে কিছুটা দুর্বলতা আছে। বলাবাহুল্য, সনদের কিছুটা দুর্বলতার কারণে 
বিবরণটিকে ভিত্তিহীন বলে দেওয়া যায় না। উসূলে হাদীসের নির্ভরযোগ্য মূলনীতি হল, 
যয়ীফ দুই প্রকার-এক. যে “যয়ীফ' সনদে বর্ণিত রেওয়ায়াতটির বক্তব্যও শরীয়তের 
দৃষ্টিতে আপত্তিজনক । অর্থাৎ এই বক্তব্যের অনুকূলে শরয়ী কোন দলীলের সমর্থন তো 
নেই-ই বরং তার বিপরীতে দলীল বিদ্যমান রয়েছে । এ ধরনের যয়ীফ কোন অবস্থাতেই 
আমলযোগ্য নয়। দুই. যে রেওয়ায়াতটি “যয়ীফ' সনদে বর্ণিত; কিন্তু তার বক্তব্যের 
সমর্থনে শরীয়তের অন্য দলীল-প্রমাণ রয়েছে। মুহাক্কিক মুহাদ্দিস ও ফকীহগণের 
সিদ্ধান্ত হল এধরনের রেওয়ায়াতকে “য়ীফ' বলা হলে তা হবে শুধু “সনদ'এর বিবেচনায় 
এবং ফর্মালিটিমূলক। অন্যথায় বক্তব্য ও মর্মের বিচারে এটি সহীহ। 


বিশ রাকাআত তারাবীর ব্যাপারে যে রেওয়ায়াতটি সবশেষে উল্লেখ করা হয়েছে 
তার ব্যাপারটিও এমন । অর্থাৎ শুধু সনদের বিবেচনায় দুর্বল; কিন্তু এর বক্তব্যের সমর্থনে 
ইতিপূর্বে উল্লিখিত পাচ ধরনের দলীলের শক্তিশালী সমর্থন বিদ্যমান রয়েছে। শান্ত্রীয় 
পরিভাষায় এধরনের যয়ীফকে ০৮2 ০গ্রএ। 22 “এমন হাদীস যার সনদ যয়ীফ, 
কিন্তু মান ও এর বক্তব্য সাহাবা যুগ থেকে নিয়ে গোটা উম্মতের আমলের মাধ্যমে 
অনুসৃত ।" যয়ীফ হাদীসের এই প্রকারটির ব্যাপারে উসূলে হাদীসের সিদ্ধান্ত হল, তা 
সহীহ এবং দুএক সুত্রে বর্ণিত সাধারণ সহীহ হাদীসের চেয়ে এর মাকাম ও মর্যাদা 
অনেক উপরে । 

 উসূলে হাদীসের এই নীতির ব্যাপারে হাদীসশাস্ত্ের অনেক ইমামের এবং উসূলে 
হাদীসের কিতাবসমূহের অসংখ্য উদ্ধৃতি আমাদের কাছে রয়েছে। এখানে শুধু দু'টি 
উদ্ধৃতি পেশ করছি। 

১. ইমাম বদরুদ্দীন যারকাশী রহ. উসূলে হাদীসের নির্ভরযোগ্য ও দলীলভিত্তিক 
কিতাব 'আননুকাত'এ লেখেন- 
০:৮০) 41০ ১৫১৮৪০ 2০৭22 12৮20152১০1 

১5620 25 04 

“যয়ীফ হাদীস যখন ব্যাপকভাবে উম্মাহর (মুহাদ্দিস ও ফকীহগণের) কাছে সমাদৃত 
হয় তখন তার উপর আমল করা হবে- এটাই বিশুদ্ধ কথা । এমনকি তখন তা হাদীসে 
মুতাওয়াতির (বিপুলসংখ্যক সৃত্রে বর্ণিত) হাদীসের পর্যায়ে পৌছে যায় ।” -আন্নুকাত 
আলা-মুকাদ্দিমাতি ইবনিস সালাহ ১/৩৯০ 


সহীহ হাদীসের আলোকে তারাবীর রাকাআত-সংখ্যা ২৯ 


২. ইমাম ইবনে হাজার আসকালানী রহ. “আন্নুকাত আলা-কিতাবি ইবনিস 
সালাহ' ১/৪৯৪এ লেখেন 


০4558 ১53819৮৬০৯৭ এ, “৬ 3231 গুতো ৩৩ এ 29 
1525 40৭1 এ 


“হাদীস গ্রহণযোগ্য হওয়ার নিদর্শনসমূহের মধ্যে একটি হল, ইমামগণ তার 
বক্তব্যের উপর আমল করতে. একমত হওয়া । এ ক্ষেত্রে হাদীসটি গ্রহণ করা হবে এবং 
এর উপর আমল অপরিহার্য হবে। উসৃলের অনেক ইমাম এ বিষয়টি স্পষ্ট উল্লেখ 
করেছেন।” 
এবং মতন (েক্তব্য অর্থাৎ তারাবীর নামায বিশ রাকাআত হওয়ার) বিষয়ে চিন্তা করুন৷ 
এর সনদটিতো যয়ীফ কিন্তু বক্তব্য সাহাবা যুগ থেকে নিয়ে প্রতিটিযুগের সম্মিলিত 
কর্মের মধ্যে বিধৃত। এজন্য উপরোক্ত নীতির আলোকে সনদের দুর্বলতা এখানে কোন 
প্রভাব ফেলবে না; হাদীসের বক্তব্যটি অসংখ্যসূত্রে বর্ণিত মুতাওয়াতির হাদীসের মতই 
অবশ্য পালনীয় হবে। 

এজন্য অনেক আলেম বিশ রাকাআত তারাবীর আলোচনায় এই হাদীসটিও উল্লেখ 
করেন। যেহেতু এই হাদীস দ্বারা তাদের প্রমাণ গ্রহণ উসূলে হাদীস এবং উসূলে 
ফিক্‌হের একটি সর্বহ্বীকৃত নীতির উপরই ভিত্তিশীল তাই এ ব্যাপারে গায়রে মুকাল্লোদ 
বন্ধুদের আশ্চর্য হওয়ার কোন সুযোগ নেই। এই হাদীসের ব্যাপারে আরো আলোচনা 
ইলাউস সুনান ৭/৮২-৮৪; মুহাদ্দিসে কাবীর হযরত মাওলানা হাবীবুর রহমান আজমী 
রহ.এর কিতাব রাকাআতে তারাবীহ ৬৩-৬৯ এবং মাওলানা আমীন সফদর রহ.এর 
কিতাব “তাহ্কীকে মাসআলায়ে তারাবীহ" ১/২০৫-২১৩ (মাজমূআয়ে রাসায়েল)এ 
দেখা যেতে পারে। 

এই হাদীসকে গায়রে মুকাল্লেদ বন্ধুরা যদি হাদীসের ইমামগণের অনুসরণ করে 
'যয়ীফ' বলে থাকেন তাহলে তাদেরই নীতি অনুসারে এই যয়ীফ হাদীসটি (যা শুধু 
সনদের বিবেচনায় যয়ীফ) অবশ্য আমলযোগ্য স্বীকার করে নিবেন- এই আশা করা 
অযৌক্তিক হবে কি? 

যাহোক, উপরোক্ত পাচ ধরনের অকাট্য দলীলসমূহ এবং আলোচ্য মারফু হাদীসটির 
ভিত্তিতে- যা উসুলে হাদীস ও উসূলে ফিক্হের সিদ্ধান্ত অনুযায়ী অবশ্য আমলযোগ্য- 
তারাবীর রাকাআত সংখ্যা বিশ। অন্যান্য ফুকাহায়ে কেরামের মত হানাফী মাযহাবের 
ফকীহগণের ফত্ওয়া তা-ই । মালেকী মাযহাবে যদিও এই বিষয়ে কিছুটা মতপার্থক্য 
আছে কিন্তু তা তারাবীর নামায বিশ রাকাআত থেকে কম হবে_ এ বিষয়ে নয়। তাদের 
নিকট বিতরসহ তারাবীর সর্বমোট রাকাআত সংখ্যা ৩৯। -আলমুদাওওনাতুল কুবরা ১/১৯৩ 





৩০ সহীহ হাদীসের আলোকে তারাবীর রাকাআত -সংখ্যা 


প্রমুখ তারাবীর নামায ৩৬ রাকাআতের স্থলে ২০ রাকাআত পড়াকেই উত্তম ও অগ্রগণ্য 
মনে করেন। 


সম্পর্কে কিছু কথা 

এ পর্যন্ত উল্লিখিত দলীলসমূহের বিরোধিতা করে গোটা মুসলিম উম্মাহর অনুসৃত 
পথ থেকে বিচ্যুত হয়ে আমাদের যে গায়রে মুকাল্পেদ বন্ধুরা এই নতুনপন্থা উদ্ভাবন 
করেছেন। (অর্থাৎ শুধু আট রাকাআত পড়া এবং বিশ রাকাআতকে বেদআত বা 
নাজায়েয আখ্যা দেওয়া ।) তারা নিজেদের এই গহিত কর্মের কারণে কোথায় অনুতপ্ত 
হবেন, উল্টো গোটা মুসলিম উম্মাহকেই হাদীস ও সুন্নাহ বিরোধী আখ্যায়িত করতে 
আরন্ত করেছেন আর নিজেদের ব্যাপারে হাদীস অনুসরণকারী হওয়ার দাবি করতে শুরু 
করেছেন! যখন তাদেরকে জিজ্ঞেস করা হল, আপনাদের কাছে তারাবীর নামায আট 
রাকাআতে সীমাবদ্ধ হওয়া এবং বিশ রাকাআত নাজায়েয হওয়ার পক্ষে কী দলীল 
রয়েছে? তখন তাদের সর্ব-সাকুল্য পুঁজি যা বের হয়েছে তা নিম্নরূপ £ 

১. একটি সহীহ হাদীস যা তাহাজ্জুদ নামাযের ব্যাপারে এসেছে তারা সেটির 
অপব্যাখ্যা করে এবং তারাবীর ব্যাপারে প্রয়োগ করে । আর এই প্রয়োগকে বৈধতা 
দেওয়ার জন্য বলে, তারাবীহ ও তাহাজ্জুদ এক নামাযেরই দুটি নাম । যে নামায এগারো 
মাস তাহাজ্জুদ থাকে তাই রমযানে এসে তারাবীহ হয়ে যায় । তাদেরকে যখন চ্যালেঞ্জ 
দেওয়া হল যে, তারাবীহ ও তাহাজ্জুদ দুটো একই নামায এটা কোন সহীহ হাদীস দ্বারা 
প্রমাণ করে দিন এবং এও প্রমাণ করুন যে, তাহাজ্জুদের নামায আট রাকাআতের চেয়ে 
বেশি পড়া যায় না। 

তখন তাদের পক্ষে এই দুটার কোনটাই হাদীস দ্বারা প্রমাণ করা সম্ভব হয়নি। আর 
না কখনো সম্ভব হবে। মজার কথা হল, যখন তাদেরকে বলা হয়েছে যে, তারাবীহ ও 
তাহাজ্জুদ উভয়টা একই নামায- এ কথাটা সহীহ হাদীস দ্বারা প্রমাণ করুন, তখন তারা 
সহীহ হাদীস ছারা প্রমাণ করার পরিবর্তে আনওয়ার শাহ কাশমীরী রহ.এর কথা দ্বারা 
প্রমাণ করতে আরন্ত করেছে! তাদের নীতি যেন এই, যেখানে মানব না সেখানে 
খুলাফায়ে রাশেদীনকেও মানব না, আর মতলবের জন্য যদি মানতে হয় তাহলে 
আজকের যুগের কাশমীরীকেও মানতে আপত্তি নেই! 


আল্লাহর বান্দারা কাশ্মীরী রহ.এর দলীলহীন কথাটি তো মেনে নিয়েছে, কিন্তু তার 
উস্তাদগণের উস্তাদ ফকীহুন নফ্‌স হযরত মাওলানা রশীদ আহমদ গা্গুহী রহ. যে স্বতন্ত্র 


সহীহ হাদীসের আলোকে তারাবীর রাকাআত-সংখ্যা ৩১ 


প্রবন্ধ এ বিষয়ে লিখেছেন এবং তাতে অনেক দলীলপ্রমাণ দ্বারা এই বাস্তবতাকে স্পষ্ট 
করে দিয়েছেন যে, তারাবীহ ও তাহাজ্জুদ দুটো ভিন্ন ভিন্ন নামায- এটা আর তাদের 
নজরে পড়েনি । -তালীফাতে রশীদিয়া ৩০৬-৩২৩ 
বলছেন তারাবীহ ও তাহাজ্জুদ একই নামায, অপরদিকে আবার বলছেন তারাবীহ আট 
রাকাআতের বেশি পড়া নাজায়েয বা বেদআত । অথচ তাহাজ্জুদের ব্যাপারে সহীহ 
হাদীস দ্বারা প্রমাণিত যে, এর নির্ধারিত কোন রাকাআত সংখ্যা নেই । দুই রাকাআত 
করে যত রাকাআত ইচ্ছা পড়তে থাকুন এবং যখন সুবৃহে সাদেক হওয়ার আশংকা হবে 
তখন বিতর পড়ে নিন। দেখুন সহীহ বুখারী, হাদীস ১১৩৭; সহীহ মুসলিম, হাদীস ৭৪৯ 

অন্য হাদীসে এসেছে- 

৫১১০৮ ৮6%2৮55০৮% 58 -4%.০৮০০ ঢা 

“তোমরা (তাহাজ্জুদ) ও বিত্র পীচ রাকাআত পড় সাত রাকাআত পড়, নয় 
রাকাআত পড়, এগারো রাকাআত পড় কিংবা তার চেয়ে বেশি পড় ।” -সহীহ ইবনে 
হিব্বান, হাদীস ২৪২৯; মুস্তাদ্রাকে হাকেম, হাদীস ১১৭৮ 

ইমাম যাইনুদ্দীন ইরাকী রহ. প্রমুখ বলেছেন যে, হাদীসটি সহীহ । -নাইলুল আওতার, 
শাওকানী ৩/৪৩; আত্তালখীসুল হাবীর, ইবনে হাজার আসকালানী ২/১৪ 

তাহাজ্জুদের যে হাদীসটি গায়রে মুকাল্লেদ বন্ধুরা তারাবীর ব্যাপারে ফিট্‌ করেন তা 
সহীহ বুখারী ও হাদীসের অন্যান্য কিতাবে উম্মুল মুমিনীন আয়েশা রা.এর সুত্রে বর্ণিত 
হয়েছে । সেখানে বলা হয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযান 
মাসে এবং রমযানের বা ইরে অন্যান্য মাসে চার রাকাআত করে আট রাকাআত এবং 
তিন রাকাআত বিতর- এই এগারো রাকাআতের চেয়ে বেশি পড়তেন না। 

অথচ এটাও তার সবসময়ের আমল ছিল না। কেননা খোদ আম্মাজান আয়েশা 
রা.এর বর্ণনাতেই তাহাজ্জুদের নামায ফজরের সুন্নত ছাড়া তেরো রাকাআত হওয়াও 
বর্ণিত আছে। -সহীহ বুখারী, হাদীস ১১৬৪; ফাতহুল বারী ৩/২৬, কিতাবুত তাহাজ্জুদ, অধ্যায় ১০ 


অন্যান্য সহীহ হাদীস থেকে জানা যায় যে, রাসূলুল্রাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের রাতের নামায ইশার দুই রাকাআত সুন্নত ও বিতর ছাড়া কখনো কখনো 
সর্বমোট চৌদ্দ রাকাআত বা ষোল রাকাআত হত । বরং কোন কোন বর্ণনা থেকে 
আঠারো রাকাআত হওয়াও বোঝা যায়। -নাইলুল আওতার, শাওকানী ৩/২১-২২, হাদীস ৮৯৭; 
আত্তারাবীহু আক্সারা মিন আলফি “আম ফিল-মাস্জিদিন নাবাবী, আতিয়্যা মুহাম্মাদ সালেম, সৌদি 
আরব ২১-২৩ 


৩২ সহীহ হাদীসের আলোকে তারাবীর রাকাআত-সংখ্যা 


এসব কিছু সত্বেও আমাদের এসব বন্ধুরা একদিকে তারাবীহ ও তাহাজ্জ্দকে এক 
নামায সাব্যস্ত করছেন, অপরদিকে তারাবীর নামায আট রাকাআতের চেয়ে বেশি পড়াকে 
নাজায়েয বা বেদআত বলছেন; অথচ তাহাজ্জুদ নামায সহীহ হাদীস অনুসারে আট 
রাকাআতের বেশি পড়াও জায়েয । তাদের এই অবস্থান সুস্পষ্ট স্ববিরোধিতা নয় কি? 


উম্মুল মুমিনীন আয়েশা রা.এর হাদীসটির ব্যাপারে তাদের কাছে সর্বশেষ কথা হল, 
যদি এই হাদীসটি তারাবীর ব্যাপারে হত এ 
রাবীর উপর আপত্তি উন করতেন ।১৪ হিজরী থেকে উল মুমিনীন মৃদ্ঠাসন 
৫৭ হিজরী পর্যন্ত অবিরাম চল্লিশ বছর তার হুজ্রা সংলগ্ন মসজিদে নববীতে বিশ 
রাকাআত তারাবীহ হয়েছে। উম্মুল মুমিনীন কি কখনো এর উপর আপত্তি করেছেন? তীর 
কাছে তারাবীর রাকাআত সংখ্যার ব্যাপারে একটি অকাট্য হাদীস রয়েছে আর তীর 
সামনে চল্লিশ বছর পর্যন্ত এই হাদীসের বিরোধিতা হচ্ছে, তারপরও তিনি চুপ থাকবেন? 
কোন আপত্তি করবেন না? এটা কোনভাবেই কি সম্ভব? 


বাস্তব কথা হল, সাহাবায়ে কেরামের মাকাম সম্পর্কে অবগত লোকদের পক্ষে 
এটা কেন এর চেয়ে অনেক নীচুমানের কথাও মেনে নেওয়া সহজ। নতুবা এটা তো 
অতি স্পষ্ট কথা যে, যেহেতু হাদীসটির সম্পর্ক তারাবীর রাকাআত সংখ্যার সাথে নয়, 
তাই তিনি কখনো একে বিশ রাকাআতের বিপরীতে পেশ করেননি । 


২. আমাদের এই বন্ধুদের উপস্থাপিত দ্বিতীয় দলীলটি হল ঈসা ইবনে জারিয়া 
বর্ণনাকৃত একটি হাদীস- যা তিনি হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রা.এর উদ্ধৃতিতে বর্ণনা 
করেছেন- 

৪০৪১০০44০০৫ ০2৮64540455 2342 


১৫ পে পি দি 


ডো 0৯. রি ভি সি সি 
নি ৫ ত৫ 


রাকাআত এবং বিতর রা পরদিন আমরা মসজিদে একত্র হলাম এবং আশা 
করছিলাম, তিনি আমাদের মধ্যে উপস্থিত হবেন । সকাল পর্যন্ত আমরা এই অবস্থায়ই 
থাকলাম । নবীজী বললেন, আমি আশংকা করেছি যে, তোমাদের উপর বিতর ফরয 
করে দেওয়া হবে।” 

এই হাদীস দ্বারা প্রমাণ গ্রহণের প্রচেষ্টা এজন্য ঠিক নয় যে, ঈসা ইবনে জারিয়া 
একজন যয়ীফ রাবী । কতিপয় ইমাম তাকে মাতরূক (পেরিত্যাজ্য, যার বর্ণনা দলীল বা 


সহীহ হাদীসের আলোকে তারাবীর রাকাআত-সংখ্যা ৩৩ 
ও 


সমর্থক দলীল কোন ক্ষেত্রেই গ্রহণযোগ্য নয়) এবং মুনকারুল হাদীস (ভুল 
আপত্তিকর কথাকে হাদীস হিসেবে, ভুলক্রমে বা ইচ্ছাকৃতভাবে বর্ণনাকারী) পর্যন্ত 
বলেছেন। 


করেছেন। ইবনে আদী রহ.এর পরিভাষায় “গায়রে মাহফুয' শব্দটি মুন্কার বা বাতিল 
রেওয়ায়াতের ব্যাপারে ব্যবহৃত হয়। “মুনকার' যয়ীফ হাদীসের একটি নিম্নমানের প্রকার 
যা দ্বারা প্রমাণ গ্রহণ বৈধ নয়। 

দেখুন, তাহযীবুল কামাল ১৪/৫৩৩-৫৩৪; আলকামিল ইবনে আদী ৬/৪৩৬; 
আয্যুয়াফাউল কাবীর, উকাইলী ৩/৩৮৩; ইত্হাফুল মাহারাহ বিআত্রাফিল আশারাহ, ইবনে 
হাজার ৩/৩০৯ 

এছাড়া এ রেওয়ায়াতে একথার উল্লেখ আছে যে, এটি রমযানের এক রাতের 
ঘটনা । যেহেতু সে সময় তারাবীর নামায জামাআতের সাথে পড়ার প্রচলন ছিল না, 
তাই এ রেওয়ায়াতটিকে সহীহ ধরে নেওয়া হলেও এ বিষয়টি খুবই সম্ভব যে বাকি 
রাকাআতগুলো জামাআত ছাড়া একাকী পড়ে নেওয়া হয়েছে। এটা শুধু অনুমানের কথা 
নয়, সহীহ মুসলিমে এ ধরনের এক ঘটনায় পরিষ্কার উল্লেখ আছে যে+/5১4.25 
. 62৪ (4 এরপর কিছু নামায পড়েছেন, যা আমাদের কাছে পড়েননি ।" -সহীহ 
মুসলিম, হাদীস ১১০৪ 

মোটকথা এধরনের একটি মুনকার এবং অতিদুর্বল রেওয়ায়াত (উপরক্তু যা একটি 
বিচ্ছিন্ন ঘটনা এবং আসল বিষয়ে অস্পষ্ট) দ্বারা উপরোক্ত অকাট্য দলীলসমূহের 
বিরোধিতা করা একদম ভুল । ভাবার বিষয় হল, যদি এই হাদীস সহীহ হত এবং এর 
দ্বারা তারাবী আট রাকাআত হওয়া প্রমাণিত হত তাহলে হযরত জাবের রা.ই সর্বপ্রথম 
বিশ রাকাআতের বিপক্ষে এই হাদীসটি পেশ করতেন। 

৩. তৃতীয় যে “বস্তু তাদের কাছে আছে তা-ও এই ঈসা ইবনে জারিয়ার বিকৃত 
একটি ঘটনা যা হযরত উবাই ইবনে কা'বএর উদ্ধৃতিতে বর্ণনা করা হয়েছে। অথচ এর 
বর্ণনাসূত্রে সেই ঈসা ইবনে জারিয়া রয়েছে, যে নেহায়েত যয়ীফ আবার এটি যে 
তারাবীর ব্যাপারে তারও কোন প্রমাণ নেই। খুবই সন্ভব যে ঘটনাটি তাহাজ্জুদের 
ব্যাপারে ঘটেছিল । আবার তা রমযানে হয়েছিল কিনা তাও সন্দেহপূর্ণ। 

এসব বিষয়গুলো আরো বিস্তারিতভাবে জানতে হলে মুহাদ্দিস হাবীবুর রহমান 
আজমী রহ.এর রাকাআতে তারাবীহ (৪০-৪৩) অধ্যয়ন করা যেতে পারে। 

এখানেও এ বিষয়টি মনোযোগের দাবি রাখে যে, যদি এই হাদীসটি সহীহ হত 
এবং এতে তারাবীর রাকআত সংখ্যাই উল্লেখিত থাকত তাহলে হযরত উবাই ইবনে 


৩৪ সহীহ হাদীসের আলোকে তারাবীর রাকাআত -সংখ্যা 


কা'ব রা. যখন তারাবীর ইমাম হন তখন আট রাকাআতই পড়াতেন, বিশ রাকাআত 
পড়াতেন না। এসব বিষয় এবং অন্যান্য দলীলের ভিজ্তিতে এটিই প্রমাণিত হয় যে, 
উপরোক্ত হাদীস দুটি যয়ীফ রাবী ঈসা ইবনে জারিয়ার স্মরণ শক্তিজনিত দুর্বলতা থেকেই 
সৃষ্ট এবং এই রেওয়ায়াত দুটি তার ওই সব ভুল বর্ণনারই অন্তর্ুক্ত, যেগুলোর কারণে 
হাদীসশান্ত্রের ইমামগণ তাকে “মুনকারুল হাদীস" বা মাতরূক সাব্যস্ত করেছেন। 


আফসোসের বিষয় হল, আমাদের গায়রে মুকাল্লেদ বন্ধুরা যয়ীফসূত্রে বর্ণিত ওই 
হাদীসটিকে তো পরিত্যাগ করেন- যার বক্তব্য সঠিক এবং অন্যান্য অকাট্য দলীলের 
ভিত্তিতে সহীহ হিসেবে প্রমাণিত- আর যয়ীফ হাদীসকে গ্রহণ করে নেন- যার সনদ 
'অতিযয়ীফ' হওয়ার পাশাপাশি তার বক্তব্যটিও দলীলের ভিত্তিতে “মুনকার' বা ভুল হওয়া 
প্রমাণিত। 

৪. চতুর্থ এবং সর্বশেষ যে বস্তুটি তাদের কাছে রয়েছে তাও একটি ভুল বিবরণ । 
এক বর্ণনাকারী হযরত উমর রা.এর যুগের নামাযের বিবরণ দিচ্ছিল। সে ভুলক্রমে 
বিশের স্থলে এগারো রাকাআতের কথা বলে বসে। ব্যাস, আমাদের গায়রে মুকাল্লেদ 
বন্ধুরা এটাকেই তাদের দলীল বানিয়ে নেন। অথচ হযরত উমর রা.এর যুগে তারাবীর 
নামায বিশ রাকাআত হওয়ার বিষয়টি সকল দ্বিধা-সংশয়ের উ্ধর্বে। এটা অনেক সহীহ 
রেওয়ায়াত, ইজমা ও ব্যাপক কর্মের মাধ্যমে প্রমাণিত । ইমাম ইবনে আব্দুল বার রহ. 
এবং অন্যান্য মুহার্কিক আলেমগণ বলেছেন যে, বিশের স্থলে এগারো বলা বর্ণনাকারীর 
ভুল । দেখুন- আলইসতিযার ৫/১৫৬; রাকাআতে তারাবীহ ১২-২০ 

খুলাফায়ে রাশেদীনের সুন্নত, মুহাজির ও আনসারী সাহাবীগণের ইজ্মা, অন্যান্য 
সাহাবায়ে কেরামের ইজমা এবং অন্য সব অকাট্য দলীলের বিপরীতে তাদের কাছে এই 
চার 'বস্তু' রয়েছে। যার একটি হল তাহাজ্জুদের হাদীস যা জোর-জবরদস্তি তারাবীর 
ব্যাপারে প্রয়োগ করেন । দুটি মুনকার ও অতিদুর্বল রেওয়ায়াত যা বর্ণনাগত দিক থেকে 
ভুল হওয়ার পাশাপাশি মূলবিষয়েই অস্পষ্ট আর সবশেষে একজন রাবীর ভুল বিবরণ, যে 
বিশের স্থলে এগারো উল্লেখ করেছে। 

সহীহ হাদীসের অপব্যাখ্যা করে এবং তিনটি মুনকার ও ভুল বর্ণনা নিয়েই তারা 
গোটা উম্মতের বিরুদ্ধে বিদ্রোহ করতে নেমে পড়েছেন এবং বিশ রাকাআতকে 
নাজায়েয, বেদআত এবং সহীহ হাদীসসমূহের বিরোধী ঘোষণা করছেন! 

কত ভাল হত, যদি তারা তাদের এই ভুল সিদ্ধান্তটির ব্যাপারে দ্বিতীয়বার 
চিন্তাভাবনা করতেন এবং মৃত্যর আগেই এই ভুলের সংশোধন করে নিতেন এবং 
মুসলিম উম্মাহর এই সুবিশাল অংশের বিরোধিতা করে সিরাতে মুসতাকীম থেকে 
বিচ্যুত না হতেন! 


সহীহ হাদীসের আলোকে তারাবীর রাকাআত-সংখ্যা ৩৫ 


বিশেষ সতককিরণ 

তারাবীর রাকাআত-সংখ্যা-বিষয়ক এই আলোচনার পর- যা বর্তমান-প্রেক্ষিতে 
কিছুটা দীর্ঘ হয়েছে- আমরা মুসন্্ী ভাইদেরকে একটি বিশেষ নসীহত পেশ করতে 
চাই। তা হল আমরা যেন সেসব ক্রটি-বিচ্যুতি ও অমনোযোগিতা থেকে বেঁচে থাকি 
যেগুলো অনেক মসজিদেই দেখা যায়। যেমন, নামায তাড়াতাড়ি শেষ করার জন্য 
রুকৃ, কওমা, জল্সা, সেজ্দা ইত্যাদিতে তাড়াহুড়া করা । কেননা নামায ফরয হোক বা 
নফল, তার মধ্যে রুকৃ, সেজদা, কওমা, জলসা ইত্যাদি ইতেদালের সাথে শীন্তভাবে 
আদায় করা ওয়াজিব । এছাড়া নামায শুদ্ধ হবে না। এজন্য শান্তভাবে নামায আদায় করা 
জরুরি । 

অনুরূপ তারাবীতে এত তাড়াতাড়ি কুরআন তেলাওয়াত করা হয় যে, দ্রুততার 
কারণে শব্দীবলিও ঠিকমত বোঝা যায় না। বলাবাহুল্য এতদ্রুত পড়ে খতম করার চেয়ে 
খতমের ফিকির না করে শান্তভাবে অল্প অল্প করে পড়াই উত্তম। 


এধরনের আরো কিছু ক্রটি আছে যা থেকে বেঁচে সহীহ পদ্ধতিতে নামায এবং 
কুরআন তেলাওয়াতের আমলটি করা জরুরি । আল্লাহ তাআলা আমাদেরকে তাওফীক 
দিন, আমীন । 

ভাষান্তর ঃ মাওলানা যাকারিয়া আবদুল্লাহ 


সহীহ হাদীসের আলোকে 
ঈদের নামায 





রমযানের রোযা এবং এ মাসের অন্যান্য খায়ের-বরকতের শোকরানা ছাড়াও 
আরো অনেক হেকমতের কারণে ঈদুল ফিতরের নামাযের হুকুম দেওয়া হয়েছে। 
কুরআন মাজীদের সূরা বাকারার ১৮৫ নং আয়াতে এই নামাযের প্রতি ইঙ্গিত করা 
হয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদীসে এর তাকিদ 
করেছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে এই নামায আদায় করেছেন এবং মৌখিক 
নির্দেশনা ও বাস্তবে সম্পাদনের মাধ্যমে এর নিয়মকানুন শিক্ষা দিয়েছেন । এখানে 
সংক্ষেপে এই নামাযের নিয়ম-পদ্ধতি উল্লেখ করছি। 


ঈদের নামাযের সংক্ষিপ্ত নিয়ম 

১. ঈদুল ফিতর বা ঈদুল আযহা কোন নামাযেই আযান-ইকামত নেই । এই দুই 
নামাযে জামাআত অপরিহার্য, কিন্তু আযান-ইকামত বিধিবদ্ধ নয় । -সহীহ বুখারী, হাদীস 
৯৬০; সহীহ মুসলিম, হাদীস ৮৮৬ 

২. উভয় ঈদের নামায ঈদগাহ বা খোলা মাঠে আদায় করা মাসনুন। -সহীহ বুখারী, 
হাদীস ৯৫৬; সহীহ মুসলিম, হাদীস ৮৮৯ 

বিনা ওযরে এই নামায মসজিদে আদায় করা অনুচিত | 

৩. উভয় ঈদের নামায দুই রাকাআত করে । এর আগে-পরে কোন সুন্নত বা নফল 
নামা নেই। -সহীহ বুখারী, হাদীস ৯৮৯; সহীহ মুসলিম, হাদীস ৮৮১; মুসনাদে আহমদ, ২/৫৭, 
হাদীস ৫১৯০ 

৪. ঈদের নামায আদায় করার নিয়ম হল, প্রথমে মনে মনে ঈদের নামাযের নিয়ত 
করবে । এরপর “আল্লাহু আকবার বলে কানের লতি পর্যন্ত হাত ওঠাবে। তারপর হাত 
বাধবে ও সানা পড়বে । সানা পড়া শেষ হলে “আল্লাহু আকবার" বলবে এবং তাকবীর 
বলার সময় উভয় হাত কানের লতি পর্যন্ত ওঠাবে; এরপর হাত ছেড়ে দিবে। দুই-এক 





৪০ সহীহ হাদীসের আলোকে ঈদের নামায 


বার “সুব্হানাল্লাহ" পড়া যায় এ পরিমাণ সময় অপেক্ষা করে দ্বিতীয়বার তাকবীর দিবে 
এবং উভয় হাত কানের লতি পর্যন্ত ওঠাবে, এরপর হাত ছেড়ে দিবে । এবারও কিছুক্ষণ 
অপেক্ষা করে কানের লতি পর্যন্ত হাত ওঠাতে ওঠাতে তাকবীর দিবে এবং হাত বেঁধে 
নিবে। এবার যথানিয়মে আউযুবিন্লাহ, বিসমিল্লাহ পড়ে ইমাম সাহেব সূরা ফাতেহা 
পড়বেন এবং অন্য একটি সূরা মিলাবেন। আর মুক্তাদীরা চুপ থাকবে । তারপর 
যথানিয়মে তাকবীর দিয়ে রুকুতে যাবে এবং রুকূ-সেজদা সমাপ্ত করে দ্বিতীয় 
রাকাআতের জন্য দাড়াবে । 

দ্বিতীয় রাকাআতে ইমাম সূরা ফাতেহা ও অন্য একটি সূরা পড়বেন । আর মুক্তাদীরা 
চুপ থাকবে । ইমামের কেরাআত সমাপ্ত হওয়ার পর রুকুতে যাওয়ার আগে আগের 
নিয়মে তিনটি বাড়তি তাকবীর দিবে এবং চতুর্থ তাকবীর দিয়ে রুকৃতে যাবে । নামাযের 
উচ্চস্বরে ও মুক্তাদীরা অনুচ্চস্বরে তাকবীর দিবে । এরপর যথানিয়মে নামায শেষ 
করবে। 

একটু লক্ষ করলেই দেখা যাবে, প্রথম রাকাআতে তাকবীরে তাহরীমা ও রুকুর 
তাকবীরসহ মোট তাকবীর পাঁচটি । রুকুর তাকবীর হিসাব থেকে বাদ দিলে তাকবীর হয় 
চারটি । দ্বিতীয় রাকাআতে রুকূর তাকবীরসহ মোট তাকবীর চারটি । তাকবীর বিষয়ক 
হাদীসসমূহ সামনে উল্লেখিত হবে। 

৫. ঈদের নামাযে যাহ্রী ডেচ্চস্বরে) কেরাআত পড়তে হয় । রাসূলুল্লাহ সান্রান্নাহ 
আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাযে কখনো সূরা “আ'লা” ও সূরা 'গাশিয়াহ' আর কখনো 
সূরা 'কাফ' ও সূরা 'কামার' পড়তেন । -সহীহ মুসলিম, হাদীস ৭৮৭, ৮৯১ 

৬. নামায শেষ হওয়ার পর দীড়িয়ে আরবী ভাষায় দুটি খুতবা দেওয়া মাসনূন এবং 
দুই খুতবার মাঝে বসাও মাসনূন। ঈদের খুতবা.নামাযের পরে হবে, নামাযের আগে 
নয়। -সহীহ বুখারী, হাদীস ৯৬২, ৯৬৩; সহীহ মুসলিম, হাদীস ৮৮৪; সুনানে ইবনে মাজা, হাদীস 
১২৮৯; মুসনাদুশ শাফেয়ী (কিতাবুল উম্ম) ৫/৪ ৭৩ 

কতিপয় গায়রে মুকাল্পেদ ভাইয়ের এই বক্তব্য “দুই ঈদে একটি করে খুতবা হবে' 
সহীহ হাদীস ও মুসলিম উম্মাহর সর্ববাদীসম্মত কর্মের পরিপন্থী। 


প্রথমেই বলা হয়েছে যে, প্রথম রাকাআতে তাকবীরে তাহরীমা, অতিরিক্ত তাকবীর 
ও রুকুর তাকবীর সবমিলে পাচ তাকবীর হয়। রুকুর তাকবীর বাদ দিলে ফাতেহা ও 
সূরার আগে যে তাকবীরসমূহ থাকে তা চারটি । আর দ্বিতীয় রাকাআতে ফাতেহা ও সূরা 


সহীহ হাদীসের আলোকে ঈদের নামায ৪১ 


সমাগ্ত হওয়ার পর যে তাকবীরসমূহ হয় রুকূর তাকবীরসহ তার সংখ্যা চার । তাহলে 
এক হিসাবে প্রতি রাকাআতে তাকবীর সংখ্যা চারটি করে মোট আটটি । আর অপর 
হিসাবে প্রথম রাকাআতে পাচ এবং দ্বিতীয় রাকাআতে চার সর্বমোট নয় তাকবীর হবে। 
কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই অতিরিক্ত তাকবীর হচ্ছে তিনটি করে ছয়টি । বাকিগুলো 
171 


৫৮2৬ 


১2০৭৭৫০৪৩৯০ 35455554045459 


রর রর 
প্র ৮ নি ০০০, 2৮5৫2 "০৫ পাল তে ৮৫ চি 


৮৮৪2 /৮ 8৫৫0২ 1252, রতি ভি 


€& ৩ ৩ 
৫ ৩১৮৫4 


টি. ৬ 
জনি তিতা 
/ 4 নপর প৮৯০5 2 9০৫ 
৮০০০০০৮০০২৪ ১৫০২ -০৬০০ রে ডে, 85806 


টি 254483 সক লি ৮ 2218) 4 244 ৫১৮50 ৫০০০ ৮৮ 


রি 
শি ৩ 8 শি ২ 5০১৩ ৩৯০৩ তারা 


৯ ৩ 2 ১১০। ০০9৮ ০৮৩৩ ০৬০৪ এ 00খথা £25 ৮:95) ০৮৫ 
(4501 44542 (৮ (৩৯1 555 00103 রতি 6558১ 43 


পঞ্চ তল রত 


516৯ 2 0৫৮ 81০০। ৮০৫ 9 

১. গিনি আরাকানের রারগারিররীানর 
আমাকে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হাদীস বর্ণনা 
করেছেন যে, নবীজী ঈদের দিন আমাদের নামায পড়ান এবং চারটি করে তাকবীর 
দেন। নামায শেষে আমাদের দিকে তাকিয়ে ইরশাদ করেন, ভুলো না যেন। তারপর 
হাতের বৃদ্ধাঙ্গুলি বন্ধ করে বাকি চার অঙ্গুলি দিয়ে ইঙ্গিত করে বললেন, জানাযার 
তাকবীরের মত (ঈদের নামাযেও চারটি করে তাকবীর হয়ে থাকে)।” -তহাবী শরীফ 
২/৩৭১ (িতাবুয যিয়াদাত ১ম বাব) 

এই হাদীসটি সহীহ এবং এর সকল রাবী “সিকাহ' নির্ভরযোগ্য । ইমাম তহাবী 
রহ.এর ভাষ্য অনুযায়ী এঁদের বর্ণনাসমূহ সহীহ হওয়া একটি প্রসিদ্ধ কথা । ইমাম তহাবী 
রহ. এও বলেছেন যে, এই হাদীসের সনদ ওই সব হাদীসের সনদ থেকে অধিক সহীহ 
যেখানে বারো তাকবীরের কথা উল্লেখ আছে। 
০১০৪০52855৯ ৮৮৯৯, ০০০ ১৮৬৪৮৪ 


পা বর্ণ লি 


1-222855 2৮০5৭ 82511555 ০০১০০)। ০৫ 2৮ রা 


৪২ সহীহ হাদীসের আলোকে ঈদের নামায 


2, হিয়া লরর্ত ৮9৬০ ভি ত্রান 8৮ পভ 

রশ € রি প্‌ ০ ৮ পল পা ী পর ন্‌ ০১ চিঠি তে রা ৪ পিল 
2৮-12-6225 5191 ০৮০1 
পে জল ৮.8 25 ক ৫ 2 রন্তু ডে বা তপু তি ত৭ 
| ০ ৬] ও | ০৮৮১ ৩০০ 2০১ ৪০৮৪ ০7০০ 
পট টি (সাত ঠ্পটি পেশ ৬৪ ৮ 


4 উর রি ক পগরি 2। পু ৭ পি পাতি শি 2১০টি 2 পে ৪৮ ৭২ 
চা তা... 1৩ হর - হু ঃ 
পার চা 


রস রর * ৮৮৪4 ০১৫ পাশ রি নিপাত সে ঠতা পর নি ততো 29 
০১: ১১৩১ ৫০৮৮৯ জা শিট ভি? ৩4152 5 ০০৮৮০ ০2 শালি 


পক 4৭. ৬ ২০০৮০: রনি ৫ তলত ৮ 
১59 ৮৩ ৮১:51 ০৮01 255 ৬5 
১২৬” :+ ৫4--০০) (ঞ5 ১৪১৯) ৫$৭:£ (৯4:০০) ০১ | »৯১ 


২. “(প্রসিদ্ধ তাবেয়ী ইমাম) মাকহুল (দোমেস্কী) বলেছেন, আমাকে আবু হুরায়রা 
রা.এর একজন সঙ্গী আবু আয়েশা (আলউমাভী) জানিয়েছেন যে, (কুফার আমীর) সাঈদ 
ইবনুল “আস আবু মূসা আশআরী রা. ও হুযায়ফা রা.কে জিজ্ঞেস করেন, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা এবং ঈদুল ফিতর-এ কয় তাকবীর দিতেন? 
আবু মুসা রা. উত্তরে বলেন, জানাযার তাকবীরের সমসংখ্যক (চার) তাকবীর দিতেন। 
হুযায়ফা রা. (আবু মুসা রা.এর সমর্থনে) বললেন, তিনি ঠিক বলেছেন । আবু মুসা রা. 
আরো বললেন, আমি যখন বসরার আমীর হিসেবে সেখানে অবস্থান করছিলাম তখন 
আমি সেখানে এভাবে চার তাকবীর দিতাম । 


আবু আয়েশা বলেন, সাঈদ ইবনুল “আসের এই প্রশ্নের সময় আমি সেখানে 
উপস্থিত ছিলাম । তিনি আরো বলেন, আবু মুসা রা.এর বাক্য “জানাযার মত চার 
তাকবীর' এখনও আমার স্পষ্ট মনে আছে।” -সুনানে আবু দাউদ, হাদীস ১১৫০; মুসান্নাফে 
ইবনে আবী শাইবা ২/৭৮, কিতাবু সালাতিল ঈদাইন, বাব নং ১২ 


সনদের বিবেচনায় এই হাদীসটি “হাসান পর্যায়ের এবং হাসান হাদীস গ্রহণযোগ্য 
হাদীসেরই একটি প্রকার ৷ -আসারুস সুনান ৩১৪ (১) 


4) ০৮৩৩ ০১৩০1 41৯৮ 450 ৮০ ৬০ শি ১05 ৯1 ৮৪৩ ০ ০৪৭৪৮] (৪) 
90 ০৬১ ০৫০ 4১৮৪ ও ১৫০০৮ ১১৬৭৯ 2১6০০ 4০০। ১0৯ ৪ ৬৬৪। ১ 
40০০ ০ ৯৭] ৪5 55০০৮ ২১১০০ এছ ও তে ৬ সি ১ 3৯৯০ ০) 
০২৮৯৮ ০৫১৪ ০৪ 2০৮ ০৮ ০০15) ০৮ 05 সাও এ উতী ০০ ৫03৮ ১৯৩ ৯৪ শি ৮৫৪ 
৩৫০৬১ ০১৫৩ 5০০৩ 4 393 552০৯ লেখি ৮ ৩ 451 ০১৪ ৯৮ ০৮৪০ ১৯৪ 
6৯১৮০ ০৭ সত ০৬1৯০ 1৯ 48755 ০৮৮ এ ০০ পঠিত] ও 0 ৫05০1 ১৫১ 014০ 
০১৯১৮০১ 
4১,০৪৩ ১ 2 1৮৯৮ 1০০৭ ৮01১6218) 235 লক্ষণ এ৯এ এ, 


সহীহ হাদীসের আলোকে ঈদের নামায ৪৩ 


সাহাবায়ে কেরামের ফত্ওয়া ও আমল 

৩. হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. বলেছেন, দুই ঈদের নামাযে (প্রতি 
রাকাআতে) জানাযার মত চার তাকবীব হবে । -আলমু'জামুল কাবীর, তবরানী ৯/৩০৫, হাদীস 
৯৫২২ 

রেওয়ায়াতটির সনদ “সহীহ' ৷ হাইসামী মাজমাউষ যাওয়ায়েদে (২/৪২২) 
বলেছেন, ০ 4৬৯) “রেওয়ায়াতটির রাবীগণ নির্ভরযোগ্য ।' 


জানাযার মত দুই ঈদের তাকবীর চারটি হওয়ার ব্যাখ্যা খোদ ইবনে মাসউদ রা.এর 
৪ ররর 


১৮৭ 0410 5৮11 2চি ১01-2)1008 9৫৮4 ০০ 


2 


০ এ 


23 ক হি ডি 1057 15১. || 
০৫-2১2৮8 17565 548255855 


০ হিিগাচিতেন রি 5 5 0 
৬৮ ০৫৭ টে ডি পপি পা 
টি 222 নে 


পটে ্টি রি 


সপ 4৯19 €? 1 শি )| 


নি এড :-০ : 15481৫4853535 ৮0801 915 
7৮০ 58৫ জ্বি :4০৫ ৮১৬০৮ 7১০ ০০ ৪5০৭1 ১0৯০ 
“কুরদৃূস রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়ালীদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রা., 
হুযায়ফা রা., আবু মাসউদ রা. এবং আবু মূসা আশআরী রা.এর কাছে ইশার নামাযের 
পর একথা জিজ্ঞেস করার জন্য লোক পাঠাল যে, মুসলিমজাতির ঈদ অত্যাসন্ন । এর 
নামাযের নিয়ম কী হবে? (সাহাবীগণ) সবাই দেঁতকে) বললেন, আবু আব্দুর রহমান 


২০৪ 5৫ ১১০৮০ 01০ ০৬ এ নিও ০৪৪ এ০। এ 0 ০০ 0৩ এ ০ জা ৪95 
০] 6 ৮4০৮১০০৯৫১ ০১৮৮ ০ ৬০৫৪ ৭ ২১০৭ 90০০৮ 9 4১5 
5১ 5৮5 ০০ এজ ৬৫১০-৭। 5 50531 ১৪ এ 9 ৩ 9৬১ ০565 চি জো 08 
০৮৯০০ 3 :0501 ১৫১ ৬০৯৪৭ ০০৮ 1 (১ এ ০০০১১০৮1০৯১ এও ১০৪9৬ 

১১৮০ 02 এ]| ০০ ২২5 অভি ৮15৬0 


88 সহীহ হাদীসের আলোকে ঈদের নামায 


(আব্দুল্লাহ ইবনে মাসউদ)কে জিজ্ঞেস করুন। লোকটি তাকে জিজ্ঞেস করল, তিনি 
উত্তরে বললেন, নোমাযে) দণ্ডায়মান হবে এবং চার তাকবীর দিবে । এরপর সুরা ফাতেহা 
ও অন্য একটি সূরা তেলাওয়াত করবে । তারপর রুকুর তাকবীর দিয়ে রুকু করবে। 
(প্রথম রাকাআতে) এই পীচ তাকবীর হল । তারপর (দ্বিতীয় রাকাআতের জন্য) উঠবে 
এবং সূরা ফাতেহা ও অন্য একটি সূরা তেলাওয়াত করবে । তারপর চার তাকবীর দিবে 
ও শেষ তাকবীরের সময় রুকু করবে । (দুই রাকাআতে) সর্বমোট নয় তাকবীর হল। 
(এটাই) দুই ঈদের (নিয়ম) । উপস্থিত সাহাবীগণ কেউই তার সাথে দ্বিমত করেননি । 


উপরোক্ত বর্ণনায় ঈদের তাকবীরের যে নিয়ম আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. অপর 
তিন সাহাবীর উপস্থিতিতে শিক্ষা দিয়েছেন এই একই নিয়ম হযরত আব্দুল্লাহ ইবনে 
আব্বাস রা., হযরত আনাস রা. এবং হযরত মুগীরা ইবনে শুবা রা. থেকেও “সহীহ' 
সনদে বর্ণিত হয়েছে। তীদের রেওয়ায়াতসমূহ মুসান্নাফে ইবনে আবী শাইবা ২/৭৯-৮১; 
মুসান্নাফে আব্দুর রায্যাক ৩/২৯৪-২৯৫ এবং তহাবী শরীফ ২/৩৭২-৩৭৩-এ পাওয়া 
যাবে। এছাড়া হযরত উমর ইবনুল খাত্তাব রা., হযরত জাবের ইবনে আব্দুল্লাহ্‌ রা. এবং 
হযরত আব্দুল্লাহ ইবনে যুবায়ের রা. থেকেও এই নিয়ম বর্ণিত হয়েছে। তবে শেষোক্ত 
তিন সাহাবীর রেওয়ায়াতে সাধারণ কিছু আপত্তির সুযোগ আছে। 

ঈদের তাকবীর প্রসঙ্গে “সাহাবায়ে কেরামের ফত্ওয়া ও আমল" শিরোনামে যে 
আলোচনা চলছে এ ব্যাপারে একটি মৌলিক কথা মনে রাখা খুব জরুরি তা হল নামাযে 
তাকবীর কয়টি হবে- এ এমন কোন বিষয় নয় যা কিয়াস ও যুক্তির ভিত্তিতে নির্ধারণ করা 
যায়। কেননা, ইবাদতের নিয়মপদ্ধতি সম্পূর্ণরূপে ওহীর উপর নির্ভরশীল । তাই এ 
বিষয়ে সাহাবায়ে কেরামের কোন শিক্ষা কেবল কিয়াসের ভিত্তিতে হওয়া সম্ভবপর নয়। 
এর বুনিয়াদ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা । বলাবাহুল্য, 
উপরোক্ত সাহাবীগণকে ঈদের নামাযের নিয়মপদ্ধতি নবীজীই শিখিয়েছেন এবং তারা 
পরবর্তী ব্যক্তিদেরকে সেই নিয়মই শিক্ষা দিয়েছেন। এজন্য ঈদের নামাযের তাকবীর 
প্রসঙ্গে যে নিয়ম আমরা একাধিক সাহাবীর উদ্ধাতিতে উল্লেখ করেছি একে তাদের 
কিয়াস বা যুক্তিনির্ভর মত আখ্যা দেওয়া- যা আমাদের অনেক গায়রে মুকাল্লেদ ভাইদের 
অভ্যাস- একটি মারাত্মক অন্যায়। এধরনের কথাবার্তা সাহাবায়ে কেরামের শানে 
বেআদবির শামিল। কেননা তাদের কথার অর্থ এই দীড়াচ্ছে যে, সাহাবীগণ রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি পরিত্যাগ করে নিজেদের মনমতো 
একটি পদ্ধতি আবিষ্কার করেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। 
ওয়াসাল্লাম থেকে দুটি হাদীস উদ্ধৃত করা হয়েছে। এরপর তো আর কোন কথাই বাকি 


সহীহ হাদীসের আলোকে ঈদের নামায ৪৫ 
থাকা উচিত নয় । কিন্তু আপনি ওই সব বন্ধুদের কাছে যান। দেখবেন তারা এই সহীহ 
হাদীসগুলোকে “যয়ীফ' প্রমাণ করার জন্য যেন মরণপণ করে আছেন। আল্লাহ তাআলা 
তাদেরকে হেদায়াত নসীব করুন। 


ইমাম ইবনে আব্দুল বার রহ. 'মুয়াত্তা'এর দুটি অতুলনীয় ব্যাখ্যাগ্রন্থ 'আত্তাম্হীদ' 
১৬/৮৭ ও “আলইস্তিযকার' ৭/৪৯এ এধরনের এক প্রসঙ্গে বড় সুন্দর কথা 


লিখেছেন_ 
াচ5252২481 (১৩ 44১১৫০০ ভিত 
তেন ৮22 0255 | | ০৩ রা 595 1১১০১ ৩০০২৫ ০৫ ১৫০31 


“তির বিচারে 'লাত' এবং “চার'এর মধ্যে কোন পার্থক্য নেই। এজন্য এ 
ধরনের বিষয় কিয়াস বা যুক্তিনির্ভর হতে পারে না। এটা একমাত্র ওহীপ্রাপ্ত ব্যক্তিতৃ 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার ভিত্তিতেই হতে পারে।” 

সার্কথা, দুই ঈদের নামাযের পদ্ধতি এবং তাকবীর সংখ্যা- যা ফিকৃহে 
হানাফীতে বলা হয়েছে এবং যে মোতাবেক অসংখ্য মানুষ ঈদের নামায আদায় 
করছে- তার ভিত্তি প্রথমত সহীহ হাদীসের উপর এবং দ্বিতীয়ত সাহাবায়ে কেরামের 
শিক্ষার উপর নববী শিক্ষাই যার উৎস। 

সাহাবায়ে কেরাম থেকে তাবেয়ীগণ নামায শিখেছেন । আপনি হাদীস ও আসারের 
সংকলনসমূহ হাতে নিন, শুধু মুসান্নাফে আব্দুর রাষ্যাক, মুসান্নাফে ইবনে আবী শাইবা 
এবং শরহু মাআনিল আসার*ই পড়ে দেখুন, সেখানে অনেক তাবেয়ী ইমামকে এই 
শিয়ম শিক্ষা দিতে এবং এই ফত্ওয়া দিতেই দেখবেন, যা বিভিন্ন হাদীস ও আসারের 
উদ্ধাতিতে আমরা ইতিপূর্বে লিখে এসেছি। 


আশ্র্ষের ব্যাপার হল, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে 
একটি পদ্ধতি মুসলিম উম্মাহর অসংখ্য মুহাদ্দিস ও ফকীহ এবং অগণিত আলেম 
উলামার মাধ্যমে অনুসৃত হয়ে আসছে আর আমাদের গায়রে মুকাল্পেদ বন্ধুরা কলমের 
এক খোচাতেই তাকে “গলদ' সাব্যস্ত করে ফেলছেন অথবা হুট করে বলে বসছেন 
যে, এই পদ্ধতি কিয়াস-নির্ভর। এর স্বপক্ষে না কোন সহীহ হাদীস আছে, আর না কোন 
যয়ীফ হাদীস। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়াত নসীব করুন এবং চোখের জ্যোতি 
ও দিলের নূর উভয়টাই দান করুন । যাতে তারা হাদীসের কিতাবসমূহে উল্লিখিত হাদীস 
ও আসারসমূহ দেখতে পান এবং তার মর্ম অনুধাবন করতে সক্ষম হন। 


৬6 0244] ০০০ ০০1১৮ 8৮৮ লও উ5 501 ও 2547 2০1 (5 19০591195৪5 (১) 
৫৮501 ০৯ ০১৭০৬ ৩৪ 5941 90০ 2৮০০ এ ৪1 এমনে 


৪৬ সহীহ হাদীসের আলোকে ঈদের নামায 


সবশেষে এই বিষয়টিও স্পষ্ট করে দিতে চাই যে, সাহাবায়ে কেরাম থেকে ঈদের 
নামাযের তাকবীর সংক্রান্ত আরো কিছু নিয়ম বর্ণিত আছে। সেসব নিয়মের মধ্যে বারো 
তাকবীরের নিয়মটিই সবচেয়ে প্রসিদ্ধ । প্রথম রাকাআতে তাকবীরে তাহরীমাসহ বা 
তাকবীরে তাহরীমা ছাড়া (দুটি ভিন্ন ভিন্ন ব্যাখ্যা অনুসারে) সাত তাকবীর এবং দ্বিতীয় 
রাকাআতে পাচ তাকবীর । এই পদ্ধতিতে উভয় রাকাআতে তাকবীরসমূহ কেরাআতের 
আগে বলতে হয়। ফিকৃহের বেশ কয়েকজন ইমাম এই পদ্ধতিটি অবলম্বন করেছেন। 
সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আবু হুরায়রা রা., হযরত আব্দুল্লাহ ইবনে উমর রা. 
এবং অন্য দুএকজন সাহাবী থেকে এই পদ্ধতিটি বর্ণিত হয়েছে এবং এর সমর্থনে হাসান 
পর্যায়ের দুএকটি মারফু হাদীসও রয়েছে। (১) 

বারো তাকবীরের কথাও যেহেতু হাদীস শরীফে আছে, তাই এটিও একটি জায়েয 
পন্থা। কোন দেশে বা কোন ঈদগাহে যদি এই পদ্ধতিতে নামায হয় তাহলে সেখানে 
আপত্তি করার প্রয়োজন নেই । ঝগড়া-বিবাদের তো প্রশ্নই আসে না । মনে রাখতে হবে, 
এ মাসআলার মধ্যে যে মতভেদ তা জায়েয-নাজায়েয নিয়ে নয়; বরং কোন্‌ পদ্ধতিটি 
উত্তম তা নিয়ে। এ প্রসঙ্গে ফিক্হে হানাফীর প্রসিদ্ধ ব্যক্তিত্ব ইমাম মুহাম্মাদ ইবনুল 
হাসান শাইবানী রহ, “মুয়াত্তা'এ বলেন, দুই ঈদের তাকবীরের ব্যাপারে ফকীহগণের 
মতভেদ রয়েছে। সুতরাং তুমি যেটাই গ্রহণ করবে সেটাই ভাল, তবে আমাদের মতে 
সেই নিয়মটিই উত্তম যা হযরত ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত রয়েছে। তিনি প্রত্যেক 
ঈদে নয় তাকবীর বলতেন, প্রথম রাকাআতে তাকবীরে তাহরীমা ও রুকুর তাকবীরসহ 
পাচ তাকবীর এবং দ্বিতীয় রাকাআতে রুকুর তাকবীরসহ চার তাকবীর । প্রথম 
রাকাআতের কেরাআত তাকবীরের পরে এবং দ্বিতীয় রাকাআতের কেরাআত তাকবীরের 
আগে পড়তেন। এটাই আবু হানীফা রহ.এর মত ।” -মুয়াত্তা মুহাম্মাদ ১৪১ 

ফিকৃহে হাম্বলীর প্রতিষ্ঠাতা ইমাম আহমাদ ইবনে হাম্বল রহ.ও বলেছেন যে, ঈদের 
তাকবীর প্রসঙ্গে সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ ছিল। তাদের অনুসৃত পন্থাগুলোর 
যে কোনটিই অবলম্বন করা যায় । -ফাতহুল বারী, ইবনে রজব হাম্বলী ৬/১৭৯ 

ফিকৃহে মালেকীর সুবিখ্যাত মুহাদ্দিস ও ফকীহ ইমাম ইবনে আব্দুল বার রহ. এই 
মতভেদের ব্যাপারে বলেন, এসব পদ্ধতির সবগুলোই জায়েয । কোনটিতেই কোন 
অসুবিধা নেই। সকল পদ্ধতিই সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম থেকেই গ্রহণ করেছেন । -আলইস্তিয্কার ৭/৫৪ 

ফিকৃহে হান্বলীর প্রসিদ্ধ ব্যক্তিত্ শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.ও তাকবীরের 


সহীহ হাদীসের আলোকে ঈদের নামায ৪৭ 
এই মতভেদকে শুধু উত্তম নির্ণয়ের মতভেদ সাব্যস্ত করেছেন এবং বলেছেন, এর 
একটি পদ্ধতি অবলম্বন করে অপর পদ্ধতিকে ভুল বলা বা তার ব্যাপারে আপত্তি করা 
একটি ভ্রান্তি । -মাজমূউ ফাতাওয়া ইবনে তাইমিয়া ২৪/২২৪; রিসালাতুল উলফা বাইনাল 
মুসলিমীন, ইবনে তাইমিয়া ৪৫-৪৮, ৫৯-৬২ 

কত ভাল হত যদি আমাদের গায়রে মুকাল্পেদ বন্ধগণ ইবনে তাইমিয়া রহ.এর এই 
অবস্থান থেকে শিক্ষা গ্রহণ করতেন! তারা তো নিজেদেরকে তার অনুসারী হিসেবেই 
প্রকাশ করেন। কিন্তু কোথায় ইবনে তাইমিয়া রহ.এর ইলম ও ফিকৃহ, তাক্ওয়া ও 
ইনসাফপ্রিয়তা, আর কোথায় তার ভক্ত-অনুরক্ত গায়রে মুকাল্রেদ বন্ধুবর্গ!! 

সবশেষে যে প্রশ্রটি বাকি থাকে তা হল, যখন উভয় পন্থাই হাদীস দ্বারা প্রমাণিত 
এবং উভয় পন্থাই সাহাবায়ে কেরামের মধ্যে প্রচলিত ছিল তো হানাফী ফকীহগণ প্রথম 
পদ্ধতিটিকে (যেখানে দুই রাকাআতে অতিরিক্ত তাকবীর সর্বমোট ছয়টি) উত্তম বলছেন 
কেন? এর জবাব হল, এ পদ্ধতিটিকে উত্তম বলার অনেক কারণ আছে । যথা ঃ 

১. হাদীস শরীফে এই পন্থাটি অত্যন্ত তাকিদ ও গুরুত্বের সাথে শিক্ষা দেওয়া 
হয়েছে। রাসূলুল্রাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এ পন্থা 
অনুযায়ী নামায পড়েছেন শুধু তা-ই নয়, নামায শেষে আবার মৌখিক আলোচনার 
মাধ্যমেও পদ্ধতিটি শিখিয়ে দিয়েছেন। ইরশাদ করেছেন, তোমরা ভুলে যেয়ো না। 
এরপর হাতের অঙ্গুলি তুলে দেখিয়ে দিয়েছেন তাকবীরের সংখ্যা কয়টি হবে । 

২. এ পদ্ধতি যে হাদীসগুলোতে বর্ণিত হয়েছে সেগুলোর সনদ অন্যান্য পদ্ধতির 
হাদীসগতলোর সনদের চেয়ে অধিক সহীহ ও শক্তিশালী । 

৩. প্রবীণ ও বড় বড় সাহাবীর আমল অধিকাংশ ক্ষেত্রেই এই পন্থা অনুযায়ী ছিল। 
তাদের এক বড় জামাআত থেকে এ পদ্ধতিটিই বর্ণিত হয়েছে। 

গায়রে মুকান্নেদ ভাইদের এই দাবি যে, খুলাফায়ে রাশেদীন অন্য পদ্ধতিটি (বারো 
তাকবীর) অনুসরণ করেছেন, তা ঠিক নয়। কেননা, তারা যে বর্ণনার ভিত্তিতে এই 
দাবিটি করেন একে তো তার সনদ বা সুত্র 'মুনকাতি' (বিচ্ছিন্ন ।) দ্বিতীয়ত সেই সনদে 
ইবরাহীম আলআসলামী নামীয় এক ব্যক্তি আছে যে মাতরূক (পরিত্যাজ্য)। এমনকি 
তাকে কায্যাব (মিথ্যাবাদী)ও বলা হয়েছে। 

উপরোক্ত তিনটি কারণ ছাড়া আরো বিভিন্ন কারণে এই পদ্ধতিটি উত্তম, যার 
' বিস্তারিত বিবরণ ফিকৃহের দলীলবিষয়ক বড় বড় কিতাবে রয়েছে। 

এই সব আলোচনা থেকে এ বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে, এই মাসআলায় গায়রে 
মুকাল্লেদ ভাইদের সাথে আমাদের মতভেদ এই জায়গায় নয় যে, তারা যে পদ্ধতিটি 


৪৮ সহীহ হাদীসের আলোকে ঈদের নামায 


কোন কোন ইমামের তাকলীদ করে প্রাধান্য দিয়েছেন অর্থাৎ বারো তাকবীরের পদ্ধতি, 
তা ভুল বা খেলাফে সুন্টত। তাদের উপর আমাদের আপত্তি হল, তারা নিজেদের 
অবলম্বিত পদ্ধতিটিকেই একমাত্র মাসনূন পদ্ধতি বলে থাকেন এবং অত্যন্ত 
লঙ্জাজনকভাবে এই দাবি করেন যে, হানাফীরা যে পদ্ধতিতে ঈদের নামায পড়ে তার 
প্রমাণে না কোন সহীহ হাদীস আছে, আর না কোন সাহাবীর আমল । তাদের পদ্ধতিটি 
একটি ভিত্তিহীন ও খেলাফে সুন্নত পদ্ধতি । নাউযুবিল্লাহ মিন-যালিক। 

তাদের এই উভয় দাবি একদম ভুল। কেননা, তাদের অবলম্বিত পস্থাটি ঈদের 
নামাযের একমাত্র পন্থা নয়। একাধিক জায়েয পন্থার একটি । তার বিপরীতে শীর্ষস্থানীয় 
সাহাবী ও তাবেয়ীগণের অধিকাংশই যে পন্থাটি অবলম্বন করেছেন এবং যা দলীলের 
বিচারেও অগ্রগণ্য আমরা তা-ই অবলম্বন করেছি। 

আল্লাহ তাআলা মুসলিম জাতিকে সঠিক বুঝ দান করুন এবং প্রতিটি মতভেদকে 
তার নির্ধারিত সীমার মধ্যে রাখার তাওফীক দান করুন । মাসাআলা-মাসায়েলের যে 
ইখতেলাফ শরীয়তের দৃষ্টিতে অনুমোদিত ও সমর্থিত তার মাধ্যমে নিজেদের এঁক্য ও 
শক্তিমত্তাকে বিনষ্ট করা থেকে নিরাপদ রাখুন, আমীন। 


ভাষান্তর £ মাওলানা যাকারিয়া আব্দুল্লাহ 


